মুহাম্মাদ নাছিরুদ্দান আলবানী 
বি.এ. অনার্স 
(ফাস্ট ক্লাস ফাস্ট, ফ্যাকাল্টি ফাস্ট) 
এম.এ. (ফার্স্ট ক্লাস ফাস্ট) 
পিএইচ.ডি গবেষক 
রাজশাহী বিশ্ববিদ্যালয় 


শ্যামলবাংলা একাডেমী, রাজশাহী 


https://archive.org/details/@salim molla 


তারাবীহ ও ইতিকাফ 
মুহাম্মাদ নাছিরুদ্দান আলবানী 


প্রকাশনায় 
শ্যামলবাংলা একাডেমী 
নওদাপাড়া, সপুরা, রাজশাহী 
এসবিএ প্রকাশনা-৯ 
০১৭১৭-৮৬৫২১৯ 


প্রকাশকাল 


জুন ২০১৩ 
জ্যৈষ্ঠ ১৪২০ 
শা‘বান ১৪৩৫ 


A 


লেখক কর্তৃক সংরক্ষিত 


কম্পোজ 
আতীকুল ইসলাম 


প্রচ্ছদ 
সুলতানুল ইসলাম 

কালার গ্রাফিক্স 
গোরহাঙ্গা, রাজশাহী 


মুদ্রণ 
দি বেঙ্গল প্রেস 
রাণীবাজার, রাজশাহী 


মূল্য 
৩০ (ত্রিশ) টাকা মাত্র 


TARABEEH O FPTIKAAF Written by Muhammad Nasiruddin 
Albani and Translated by Nurul Islam. Is edition : June 2013. 


Published by Shamolbangla Academy, Rajshahi. Price : Tk. 30 (Thirty) & 
US $ 2 (Two) only. 


সূচিপত্র (০৮+) 


অনুবাদকের কথা 
লেখক পরিচিতি 
প্রথম সংস্করণের ভূমিকা 

তারাবীহ 
লায়লাতুল কদর ও উহার দিনক্ষণ 


জামা‘আতে তারাবীহ্র ছালাত আদায়ের বৈধতা 

রামাযানে নবী (ছাঃ) কর্তৃক তারাবীহ্র জামা‘আত অব্যাহত না 

রাখার কারণ 

মহিলাদের জন্য তারাবীহ্র জামাআতের বৈধতা 

তারাবীহ্র রাক‘আত সংখ্যা 

তিন রাক‘আত বিতরের কিরাআত 

দু‘আ কুনুত ও তা পাঠের স্থান 

বিতরের শেষে পঠিতব্য দুআ 

বিতর পরবর্তী দু'রাক‘আত ছালাত 
ইতিকাফ 

ই‘তিকাফের বৈধতা 

ই‘তিকাফের শর্তসমূহ 

ইতিকাফকারীর জন্য যা বৈধ 


মহিলার ইতিকাফ করা ও মসজিদে স্বামীর সঙ্গে তার সাক্ষাৎ করার 
বৈধতা 


DB ms 
অনুবাদকের কথা 


eA 5) 

তারাবীহ ও ইতিকাফ আল্লাহ্র নৈকট্য হাছিলের অন্যতম মাধ্যম । রাসূলুল্লাহ (ছাঃ) 
রামাযান মাসে তারাবীহ ছালাত আদায়ের ব্যাপারে উৎসাহিত করেছেন, এর ফযীলত 
বর্ণনা করেছেন এবং নিজে ২৩, ২৫ ও ২৭ শে রামাযান মোট তিন দিন জামা‘আতে 
তারাবীহ্র ছালাত আদায় করেছেন। উম্মাতে মুহাম্মাদীর উপর ফরয হয়ে যাওয়ার 
আশংকায় তিনি রামাযানের বাকী দিনগুলোতে জামা‘আতে তারাবীহ্র ছালাত আদায় 
করেননি। তীর মৃত্যুর পর এই আশংকা সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে গেছে। সুতরাং 
জামা‘আতে তারাবীহ্র ছালাত আদায় করা বিদ‘আত হওয়ার প্রশ্ই আসে না। বরং এটি 
তার সুন্নাত । ১৪ হিজরীতে উমার (রাঃ) এ সুন্নাতকে পুনর্জীবিত করে একে আভিধানিক 
অর্থে ‘সুন্দর বিদআত’ (4 ৯: %১]| ৩4১) বলেছিলেন; শারঈ অর্থে নয় (আলবানী, 
ছালাতুত তারাবীহ, রিয়াদ : ২০১০, পৃঃ ৫০-৫১) । কেননা শারঈ বিদ‘আত সম্পূর্ণরূপে ভ্রষ্টতা 
(আবু দাউদ, তিরমিযী, ইবনু মাজাহ; মিশকাত, হা/১৬৫)। যার পরিণাম জাহান্নাম (নাসাঈ, 
হ/১৫৭৮)। 

রাসূলুল্লাহ (ছাঃ) বিতরসহ এগারো রাক‘আত তারাবীহ্র ছালাত আদায় করেছেন। বিশ 
রাক‘আত তারাবীহ্র হাদীছটি অত্যন্ত দুর্বল (14> ৮) বিধায় আমলযোগ্য নয় । বরং 
ছহীহ সূত্রে প্রমাণিত হয়েছে যে, উমার (রাঃ) উবাই বিন কাব ও তামীম আদ-দারীকে 
রামাযান মাসে এগারো রাক‘আত তারাবীহ্র ছালাত আদায়ের নির্দেশ দিয়েছিলেন (মুওয়াত্তা 
ইমাম মালেক; মিশকাত হা/১৩০২। অন্য কোন ছাহাবীও বিশ রাক‘আত পড়েছিলেন বলে 
বিশুদ্ধ সনদে প্রমাণিত নয় (বিজ্ঞারিত দ্র? ছালাতৃত তারাবীহ, পৃ? ৭৬-৮২) । সুতরাং বিশ 
রাক‘আতের উপরে ইজমা হওয়ার দাবী একেবারেই ভিত্তিহীন (তৃহফাতূল আহওয়াযী, 
৩/৫১৩) । 


ইতিকাফ আল্লাহ্র ইবাদতে নিরবচ্ছিন্ন সময় কাটানোর ও লায়লাতুল কদর লাভের এক 
সুবর্ণ সুযোগ ৷ রাসূলুল্লাহ (ছাঃ) আমৃত্যু রামাযানের শেষ দশকে ইতিকাফ করে গেছেন 
(বুখারী, মুসলিম) । আয়েশা (রাঃ) বলেন, ‘আল্লাহ্র রাসূল (ছাঃ) রামাযানের শেষ দশকে 
ইবাদতে যত কষ্ট করতেন, এত কষ্ট অন্য সময় করতেন না’ (মুসলিম)। তিনি আরো 
বলেন, ‘শেষ দশক হাযির হলে রাসূলুল্লাহ (ছাঃ) সারারাত জাগতেন, পরিবারের সবাইকে 
জাগাতেন এবং খুব কষ্ট করতেন ও কোমরে কাপড় শক্ত করে বেধে নিতেন’ (বুখারী, 
মুসলিম) ৷ সুতরাং ই‘তিকাফের গুরুত্ব অনস্বীকার্য । 

আধুনিক যুগে ইলমে হাদীছের বিস্ময়কর প্রতিভা শায়খ মুহাম্মাদ নাছিরুদ্দীান আলবানী 
(১৯১৪-১৯৯৯) তার ‘কিয়ামু রামাযান’ (১,2) ₹ 5) গন্ধে তারাবীহ ও ইতিকাফ 
সম্পর্কিত প্রায় প্রতিটি বিষয় সংক্ষিপ্তাকারে আলোচনা করেছেন। এ বিষয়ে এটি একটি 
অত্যন্ত গুরুত্বপূর্ণ পুস্তিকা । সেজন্যই আমরা এর অনুবাদে হাত দিয়েছি এবং যথাসাধ্য 
সহজ-সাবলীল অনুবাদ করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছি। আল্লাহ তা'আলা লেখক ও 
অনুবাদককে উত্তম প্রতিদান প্রদান করুন! আমীন!! 


নাম ও জন্ম: 

নাম-মুহাম্মাদ নাছিরন্দ্দীন, উপনাম-আবূ আব্দির রহমান, পিতার নাম-নুহ নাজাতী । 
বংশপরিক্রমা হল- মুহাম্মাদ নাছিরুদ্দান বিন নূহ নাজাতী বিন আদম আল-আলবানী। 
তিনি ১৩৩২ হিজরী মোভাবেক ১৯১৪ ধ্স্টান্দে আলবেনিয়ার রাজন রাজধানী 
‘উশকুদারাহ’ (;,১১%) নগরীতে জন্ুগ্রহণ করেন। 

শৈশব: 

এক দরিদ্র ধার্মিক পরিবারে আলবানীর শৈশব কাটে তীর বাবা নূহ নাজাতী একজন বড় 
মাপের হানাফী আলেম ছিলেন। শায়খ আলবানী পিতা সম্পর্কে নিজেই বলেছেন, এ, 


09 ১১৮ uu, sl AL ld 5৬০১ Us Lo i US 
‘আমার বাবা বিশেষভাবে আরনাউতীদের (আলবেনীয় ও সার্ব জনগোষ্ঠী) মধ্যে হানাফী 
ফিকহ সম্পর্কে সবচেয়ে বিজ্ঞ ছিলেন। তিনি ছিলেন তাদের নির্ভরতার প্রতীক’ তিনি 
তুরস্কের রাজধানী ইস্তাম্থূল থেকে ফারেগ হয়ে দ্বীনের খিদমতের মানসে নিজ দেশ 
আলবেনিয়ায় ফিরে আসেন । তার কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন শারঈ জ্ঞান 
অর্জনের জন্য আসত ৷ তীর ছাত্রদের মধ্যে অন্যতম হলেন আল্লামা ইহসান ইলাহী যহীর 
(১৯৪৫-১৯৮৭) ও প্রখ্যাত মুহাক্কিক শায়খ শু‘আইব আরনাউত । 

সিরিয়ায় হিজরত : 

আলবেনিয়ার কমিউনিস্ট শাসক আহমাদ যুগু (, £১ এ_)-এর শাসনামলে সেখানে 
ইসলামের উপর কুঠারাঘাত নেমে আসে। তিনি তুরস্কের কামাল আতাতুর্কের মতো 
আগরেনিয়ায় ন জের রোরকা রা নিহিত হোতা করেন এবং দেগকে ইউলাযয়হাতে 
ক পরিধান বাধ্যতামূলক করেন। আলবানীর 
বাবা এ সময় স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। তিনি দেশের সামাজিক, 
রাজনৈতিক ও নৈতিক অবস্থার ক্রমঅবনতি লক্ষ্য করে দ্বীন রক্ষার্থে সিরিয়ায় হিজরত 
করেন। তখন আলবানীর বয়স ছিল মাত্র ৯ বছর । 

শিক্ষা জীবন : 

সিরিয়ায় হিজরতের পর আলবানীকে তার বাবা ‘জামঈয়্যাতুল ইস‘আফ আল-খায়রী’ 
(দৰা এলো সই) ARPS Gl SRR 
রের অন্যান্য ছাত্রদের তুলনায় আলবানীর বয়স বেশি হওয়ায় তিনি এক বছরেই ১ম ও ২য় 
শ্ৰেণী শেষ করে ৪ বছরে কৃতিত্বের সাথে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। ইতিপূর্বে আরবী 
বর্ণমালা না চিনলেও এ মাদরাসায় তিনি আরবী ভাষা শিখেন । এরপর তীর নিয়মতান্ত্রিক 
প্রাতিষ্ঠানিক শিক্ষা আর এগোয়নি। এর কারণ সম্পর্কে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, 


JY SSS EY EUS 4 > AL AAG Sl so ON Blan) SM 
A UE CO UE OO 


EE ধারণা খারাপ ছিল। এমন ধারণা 
থাকাটাও তার জন্য যৌক্তিক ছিল। কারণ এঁ মাদরাসাগুলোতে নামকাওয়াস্তে শরী‘আহ 


শিক্ষা দেয়া হত। সেজন্য তিনি আমাকে “মাদরাসাতুত তাজহীয’-এ ভর্তি করেননি, যেটি 
সিরিয়ায় সে সময় উচ্চ মাধ্যমিক স্তর ছিল’ । 

এর একটা কারণ এটাও হতে পারে যে, বাবা চাইতেন তার সন্তান হানাফী ফিকহে 
ব্যুৎপত্তি লাভ করুক । কিন্তু সিরিয়ায় তখন হানাফী ফিকহ পড়ার জন্য উচ্চ মাধ্যমিক স্ত 
রের কোন ভাল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। সেজন্য তিনি বাড়িতেই তার সন্তানকে 
তাজবীদ সহ কুরআন মুখস্থ করান। পাশাপাশি নাহু, ছরফ ও হানাফী ফিকহ ‘মুখতাছারুল 
কুদূরী’ পড়ান । তাছাড়া এ সময় আলবানী মুহাম্মাদ সাঈদ বুরহানী নামে এক হানাফী ছুফী 
শিক্ষকের নিকট হানাফী ফিকহ ‘মারাকিল ফালাহ’, আরবী ব্যাকরণের “শুযুরুয যাহাব’ ও 
বালাগাতের কতিপয় আধুনিক গ্রন্থ পাঠ করেন । পরবর্তীতে তিনি সিরিয়ার প্রখ্যাত সালাফী 
বিদ্বান মুহাম্মাদ বাহজাতুল বায়তারের (১৮৯৪-১৯৭৬) দরসে উপস্থিত হতেন। তিনি 
আলেপ্পোর খ্যাতনামা মুহাদ্দিছ ও এঁতিহাসিক মুহাম্মাদ রাগেব আত-তাব্বাখের নিকট 
থেকে হাদীছের ‘ইজাযাত’ বা সনদ লাভ করেন। 

ইলমে হাদীছের প্রতি মনোনিবেশ : 

বাল্যকাল থেকেই পড়ার প্রতি আলবানীর ঝৌক ছিল প্রবল । এ সময় তিনি আরবী কিচ্ছা- 
কাহিনী, ইউরোপীয় গোয়েন্দা কাহিনী ও ইতিহাসের বিভিন্ন বইপত্র পড়তেন । বাবার সাথে 
ঘড়ির দোকানে কাজ করার সময় সুযোগ পেলেই তিনি দামেশকের উমাইয়া মসজিদে 
দরসে বসতেন । এ মসজিদের পশ্চিম গেটের সন্নিকটে আলী মিসরী নামক একজন ব্যক্তির 
পুরাতন বই ও পত্রিকা বিক্রির দোকান ছিল। তিনি সেখানে প্রায়ই যেতেন এবং পছন্দনীয় 
বই পড়ার জন্য ধার নিয়ে আসতেন । একদিন খ্যাতনামা মিসরীয় বিদ্বান সাইয়িদ রশীদ 
রিযা (১৮৬৫-১৯৩৫) সম্পাদিত ‘আল-মানার’ পত্রিকাটি তার গোচরীভূত হয়। সেখানে 
তিনি ইমাম গাযালীর ‘ইহ্‌ইয়াউ উলুমিদ্দীন’ গ্রন্থের উপর একটি সমালোচনামূলক প্রবন্ধ 
দেখতে পান। তিনি পত্রিকাটি নিয়ে গিয়ে গোটা প্রবন্ধটি পড়েন । উক্ত প্রবন্ধে হাফেয 
যায়নুদ্দীন ইরাকী লিখিত ‘আল-মুগনী আন হামলিল আসফার ফিল আসফার ফী তাখরীজে 
মা ফিল ইহ্‌্ইয়া মিনাল আখবার’-এর উল্লেখ দেখতে পেয়ে সেটি সংগ্রহের জন্য বাজারের 
বইয়ের দোকানগুলোতে তীর ভাষায় ‘দিশেহারা প্রেমিকের ন্যায়’ (০4, ৮2৬ ঘুরতে 
থাকেন। অবশেষে এক দোকানে ৪ খণ্ডে মুদ্রিত পরম কাঙ্খিত গ্রন্থটি পেয়ে যান। কিন্তু 
কিনতে অপারগ হওয়ায় তিনি বইটি পড়ার জন্য ধার নেন। তিনি গ্রন্থটিকে নকল করে ৩ 
খণ্ডে দুই হাযার ১২ পৃষ্ঠায় সুবিন্যস্ত করেন। তখন তীর বয়স ছিল মাত্র ১৭/১৮ বছর । 
এভাবে সাইয়িদ রশীদ রিযার এঁ প্রবন্ধ পাঠের মাধ্যমে তীর অন্তরে ছহীহ-যঈফ হাদীছ 
যাচাই-বাছাইয়ের এক দুর্নিবার ইলাহী অনুপ্রেরণা সৃষ্টি হয়। হাদীছের প্রতি সন্তানের 
অনিঃশেষ আগ্রহ লক্ষ্য করে পিতা টিগ্ননী কেটে প্রায়শই বলতেন, = ০ ৩২৭4 ০ 
০/৬ “ইলমে হাদীছ দরিদ্রদের পেশা’ । 

ক্রমেই হাদীছের প্রতি শায়খ আলবানীর আগ্রহ আরো পেতে থাকে তিনি তীর 
জীবিকার জন্য মঙ্গলবার ও শুক্রবার ব্যতীত সপ্তাহের দিনগুলোতে মাত্র তিন ঘণ্টা 
ঘড়ি মেরামতে ব্যয় করতেন। বাকী সময় ব্যয় হত জ্ঞানার্জন ও গ্রন্থ প্রণয়নে । তিনি 
হাদীছের মুদ্রিত গ্রন্থাবলী ও দুর্লভ পাণ্ডুলিপি অধ্যয়নের জন্য দামেশকের সুপ্রাচীন যাহেরিয়া 
লাইব্রেরীতে প্রত্যেক দিন ৬/৮ ঘণ্টা নিয়মিত পড়াশুনা করতেন । কখনো কখনো ১২ ঘণ্টা 
অবধি চলত নিরবচ্ছিন্ন গবেষণা । অনেক সময় লাইব্রেরীর সিঁড়িতে দাড়িয়েই ঘণ্টার পর 
ঘণ্টা অধ্যয়নে কেটে যেত । কর্তৃপক্ষ তার পড়ার জন্য লাইব্রেরীর একটি কক্ষ বরাদ্দ করেন 


এবং সার্বক্ষণিক উপকৃত হওয়ার জন্য লাইব্রেরীর একটি চাবি তাকে প্রদান করেন। তিনি 
ইবনু আবিদ দুনয়ার “যাম্মুল মালাহী’ গ্রন্থের পাণ্ডুলিপির বিনষ্ট হয়ে যাওয়া একটি পৃষ্ঠা 
উদ্ধারের জন্য উক্ত লাইব্রেরীর প্রায় ১০ হাযার পাণ্ডুলিপি অধ্যয়ন করেন। 
দাওয়াত ও সমাজ সংস্কার : 

শায়খ আলবানী হাদীছ শাস্ত্রে গবেষণায় নিরত হয়ে সমাজে প্রচলিত বোধ-বিশ্বাস ও রসম- 
রেওয়াজের সাথে ইসলামের অবিমিশ্র ধারার যোজন যোজন পার্থক্য লক্ষ্য করেন। তিনি 
সমাজের বুকে জগদ্দল পাথরের মতো জেঁকে বসা শিরক-বিদ‘আত ও তাকলীদ 
উৎসাদনের জন্য দাওয়াতী ময়দানে আবির্ভূত হন । তিনি তার পিতা, ভাই, শিক্ষক, বন্ধু- 
বান্ধব ও অন্যদেরকে আকীদা সংশোধন করা, মাযহাবী গৌড়ামি পরিহার, যঈফ ও জাল 
হাদীছ বৰ্জন ও মৃত সুন্নাত পুনজীবিতকরণের দাওয়াত দিতে থাকেন। 

তিনি প্রত্যেক মাসে এক সপ্তাহ (পরবর্তীতে মাসে ৩ দিন) দাওয়াতী সফরে সিরিয়ার 
পড়তেন । এসব সফরের কারণে মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে যায় । তারা শিরক- 
বিদ‘আত পরিহার করে কুরআন ও ছহীহ হাদীছকে আঁকড়ে ধরতে থাকে। এতে 
বিদ‘আতী, কবরপূজারী, ছুফী ও মুকাল্লিদদের গাত্রদাহ শুরু হয়ে যায়। তারা তাকে 
‘ওয়াহাবী’ বলে অপপ্রচার চালাতে থাকে। এসব অপপ্রচার সত্ত্বেও দাওয়াতের ময়দান 
থেকে তিনি কখনো নিবৃত্ত হননি । 

তিনি বেশ কিছু মৃত সুন্নাতকে পুনজীবিত করেন। তার মধ্যে অন্যতম হল- খুতবাতুল 
হাজাহ-এর প্রচলন, ময়দানে ঈদের ছালাত আদায়, আকীকা ও নবজাতকের সাথে সংশ্লিষ্ট 
অন্যান্য সুন্নাত, বিতর সহ এগারো রাক‘আত তারাবীহ ছালাত, পায়ে পা ও কাধে কাধ 
দরস-তাদরীস : 

১৯৪৫ সালের পূর্বেই তিনি দামেশকে সপ্তাহে দু'টি দরস প্রদান করা শুরু করেন। হাফেয 
ইবনুল কাইয়িমের ‘যাদুল মা‘আদ’-এর মাধ্যমে এ দরসের শুভ সূচনা হয়। আকীদা, 
ফিকহ, উছুলে ফিকহ, হাদীছ প্রভৃতি বিষয়ের বিভিন্ন গুস্থের উপর এখানে দরস চলত । 
জর্ডানের রাজধানী আম্মানে হিজরত করার পর সেখানেও প্রত্যেক বৃহস্পতিবার বাদ 
মাগরিব একটি করে দরস প্রদান করতেন । এসব দরসে ছাত্র, শিক্ষক ও ওলামায়ে কেরাম 
উপস্থিত হতেন। কুরআন ও ছহীহ হাদীছের দাওয়াত প্রচার-প্রসারে এর প্রভাব ছিল 
অনির্বচনীয় । 


মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা : 

তৎকালীন চ্যান্সেলর ও সউদী গ্র্যান্ড মুফতী শায়খ মুহাম্মাদ বিন ইবরাহীম আলে শায় 
তাকে সেখানে শিক্ষকতার আহ্বান জানান। তিনি তার আহ্বানে সাড়া দিয়ে ১৩৮১- 
১৩৮৩ হিজরী পর্যন্ত ‘শায়খুল হাদীছ’ হিসাবে সেখানে কর্মরত থাকেন । তাছাড়া ১৩৯৫- 
৯৮ হিজরীতে তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিচালনা পরিষদের সদস্য মনোনীত হন । 


জেল-যুলুম : 
শায়খ আলবানী দু’বার কারাগারে অন্তরীণ থাকেন। একবার ১৯৬৭ সালে আরব-ইসরাঈল 
যুদ্ধের সময় । আর দ্বিতীয়বার ১৯৬৯ সালে ৬ মাস, দামেশকের যে কারাগারে ইমাম ইবনু 


তায়মিয়াকে (৬৬১-৭২৮হিঃ) বন্দী রাখা হয়েছিল সেখানে । এ সময় তিন মাসে তিনি 
মুনযিরীকৃত সংক্ষিপ্ত ছহীহ মুসলিম তাহকীক করেন এবং টীকা-টিপ্পনী সংযোজন করেন। 
ইমাম ইবনু তায়মিয়ার পর তিনিই প্রথম সেখানে জুম‘আ কায়েম করেন বলে প্রবল 
জনশ্রুতি রয়েছে। 

হাদীছ শাস্ত্রে অসামান্য অবদানের জন্য শায়খ আলবানী ১৪১৯ হিঃ/১৯৯৯ খিস্টাব্দে 
বাদশাহ ফয়ছাল আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। 

মৃত্যু ও দাফন : 


১৪০০ হিজরীর ১লা রামাযানে তিনি স্বপরিবারে দামেশক থেকে জর্ডানের রাজধানী 
আম্মানে হিজরত করেন। সেখানে নিজ বাসগৃহে তিনি ১৪২০ হিজরীর ২২ জুমাদিউছ ছানী 
মোতাবেক ১৯৯৯ সালের ২রা অক্টোবর শনিবার মাগরিবের কিছুক্ষণ পূর্বে ৮৮ বছর বয়সে 
মৃত্যুবরণ করেন। এঁদিনই বাদ এশা স্থানীয় একটি পুরাতন কবরস্থানে তাকে দাফন করা 
হয়। 

মনীষীদের চোখে আলবানী : 

১. সউদী আরবের সাবেক গ্র্যান্ড মুফতী শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায 
(১৯১৩-১৯৯৯) বলেন, ০ 3 ৮০৮ 2 pal ds 3 AALS LL MAY 
৩১244 ‘আসমানের নিচে এই যুগে শায়খ নাছিরের চেয়ে ইলমে হাদীছে অধিক পণ্ডিত 
কাউকে আমি জানি না’। 

২. শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উছায়মীন (১৯২৭-২০০১) বলেন, ৫ = 4৮ 9১ 
: 53১১9 ৯5) ২4454 ‘হাদীছের রেওয়ায়াত ও দিরায়াতে তিনি ছিলেন বিশাল পাণ্ডিত্যের 
অধিকারী’ । 

৩. সুনানে নাসাঈর ব্যাখ্যাতা শায়খ মুহাম্মাদ আলী আদম (ইথিওপিয়া) বলেন, এ | এ, 
ime 5) ৮; ৩2৩4 ০৮ 3 452 ‘হাদীছের ছহীহ-যঈফের অবগতির ব্যাপারে 
8. শায়খ যায়েদ বিন আব্দুল আযীয আল-ফাইয়ায বলেন, He had great concern 


for the Hadith- its paths of transmission, its reporters and its 
levels of authenticity or weakness. 

রচনাবলী : 

তার রচিত ও তাহকীককৃত গ্রন্থের সংখ্যা সোয়া দুইশ’র বেশি । তন্ুধ্যে উল্লেখযোগ্য 
কয়েকটি হ’ল- ১. সিলসিলাতুল আহাদীছ আছ-ছহীহা (৭ খণ্ড) ২. সিলসিলাতুল আহাদীছ 
আয-যঈফা ওয়াল মাওযূ‘আহ (১৪ খণ্ড) ৩. ইরওয়াউল গালীল (৮ খণ্ড) ৪. ছিফাতু 
ছালাতিন্নববী (ছাঃ) ৫. ছহীহ ও যঈফ তারগীব ওয়াত তারহীব (৩+২=৫ খণ্ড) ৬. ছহীহ ও 
যঈফুল জামে আছ-ছাগীর ৭. ছহীহ সুনানে আরবা‘আ ও যঈফ সুনানে আরবাআ ৮. 
তাহকীক মিশকাত (৩ খণ্ড) ৯. আহকামুল জানায়িয ১০. ছালাতুত তারাবীহ ১১. মু‘জামুল 
হাদীছ আন-নববী (অপ্রকাশিত । ৪০ খণ্ড) ১২. ছহীহ সুনানে আবূ দাউদ (৯ খণ্ডে বিস্ত 
রিত তাখরীজ সহ) ১৩. কিয়ামু রামাযান । 


প্রথম সংস্করণের ভূমিকা 
(L351 ll ale) 
Eo cd 1975 “৮ dh i Aid i i Li ve oJ 


CE 


Ll 000 ie dh Sd ts ol 
AT) Ms os MIPS BULLY SS dbl y) dj Sy sf 


হামদ ও ছানার পর, আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে মাওকুফ হিসেবে 
ছহীহ সনদে বর্ণিত আছে। অবশ্য এটি হুকুমগতভাবে মারফু । তিনি (ইবনে 
মাসউদ) বলেন, 


ge all 3 ERG ah SSE bf 


LAE ক! A Cy) 5! Bee 3 A i a 
El Sj EH Se EE iE LAS El ; JG 
EA fa By Lady TIAL, aA EIS < I 

AAS 


‘তোমাদের অবস্থা তখন কেমন হবে যখন ফিতনা (বিদ'আত) তোমাদেরকে 
এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরবে যে, এই ফিতনার মধ্যেই তোমাদের 
বড়রা বৃদ্ধ হবে এবং ছোটরা বড় হবে। মানুষ বিদআতের উপরেই চলতে 
থাকবে। এমতাবস্থায় তারা সেটাকেই সুন্নাত হিসেবে গ্রহণ করবে। যখন 
কোন বিদ‘আতকে ত্যাগ করা হবে তখন বলা হবে, সুন্নাহকে পরিত্যাগ করা 
হয়েছে? লোকেরা বলল, এটা কখন হবে? তিনি বললেন, (ক) যখন 
তোমাদের আলেমগণ মৃত্যুবরণ করবেন ও মূর্খদের সংখ্যা বৃদ্ধি পাবে। (খ) 
যখন সাধারণ আলেমের সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু জ্ঞানী আলেমের সংখ্যা কমে 
যাবে। (গ) যখন নেতার সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু আমানতদারের সংখ্যা কমে 
যাবে। (ঘ) যখন আখেরাতের কাজের মাধ্যমে দুনিয়া তালাশ করা হবে এবং 
দ্বীন ব্যতীত অন্য উদ্দেশ্যে জ্ঞানার্জন করা হবে’ ৷" 


১. দারেমী হা/১৯০, ভূমিকা, ‘যুগের পরিবর্তন ও তার মধ্যে যা ঘটবে’ অনুচ্ছেদ-২২, দারেমী দু’টি 
সনদে হাদীছটি বর্ণনা করেছেন। যার একটি ছহীহ আর অন্যটি হাসান । হাকেম ৪/৫১৪-১৫, 
হা/৮৫৭০ ‘ফিতান ও মালাহিম’ অধ্যায়; ছহীহ তারগীব, হা/১১১। 


আমার বক্তব্য হল, এই হাদীছটি রাসুলুল্লাহ (ছাঃ)-এর নবুঅত ও তার 
রিসালাতের সত্যতার নিদর্শন । কারণ বর্তমান যুগে এই হাদীছের প্রত্যেকটি 
অংশ সত্য প্রতিপন্ন হয়েছে। তন্ুধ্যে অন্যতম হল বিদ‘আতের আধিক্য এবং 
তার প্রতি মানুষের আকর্ষণ এমন পর্যায়ে গিয়ে উপনীত হওয়া যে, শেষাবধি 
তারা বিদ‘আতকেই সুন্নাত হিসেবে গ্রহণ করেছে এবং উহাকেই অনুসরণীয় 
ধর্মাচরণে পরিণত করেছে। যখন আহলুস সুন্নাহ (হাদীছের অনুসারীরা) 
প্রকৃত অর্থে বিদ'আত থেকে বিমুখ হয়ে রাসূল (ছাঃ)-এর ছহীহ হাদীছকে 
আঁকড়ে ধরে, তখন বলা হয়- সুন্নাহকে পরিত্যাগ করা হয়েছে! 
আমরা আহলুস সুন্নাহগণ যখন সিরিয়ায় আমাদের সাধ্যানুযায়ী ধীর-স্থিরতা ও 
বিনয়-নমৃতা বজায় রেখে রাসূলুল্লাহ (ছাঃ) থেকে ছহীহ সূত্রে প্রমাণিত বিভিন্ন 
মাসনুন দু‘আর মাধ্যমে এগারো রাক‘আত তারাবীহ ছালাত আদায়ের 
সুন্নাতকে পুনর্জীবিত করেছিলাম, তখন আমাদেরকেও অনুরূপ অপবাদ 
সইতে হয়েছিল। বিশ রাক‘আত তারাবীহ ছালাত আদায়কারী অধিকাংশ 
মুছল্লী যেই সুন্নাতকে (ধীর-স্থিরতা ও বিনয়-নম্ৃতা) বিনষ্ট করেছিল । তদুপরি 
আমরা যখন ‘ছালাতুত তারাবীহ’ বইটি বের করলাম, তখন তারা রাগে- 
ক্ষোভে ফেটে পড়ল । ‘তাসদীদুল ইছাবাহ ইলা মান যা‘আমা নুছরাতাল 
খুলাফা আর-রাশিদীন ওয়াছ ছাহাবা' £20 :) ৮ ১) ২.০) ৯৯০) 
(॥৮০৩]|) 2-510 5.454 শিরোনামের অন্তর্ভুক্ত এটি ছিল আমাদের দ্বিতীয় 
পুস্তক । তাদের অন্তর্জ্জালার কারণ ছিল ‘ছালাতুত তারাবীহ’ গ্রন্থের নিম্নোক্ত 
গবেষণালন্ধ কথাগুলো- 
১. রাসূলুল্লাহ (ছাঃ) এগারো রাক‘আতের বেশি তারাবীহ্র ছালাত আদায় 
| 
২. উমার (রাঃ) উবাই বিন কা‘ব ও তামীম আদ-দারীকে ছহীহ হাদীছ 
মোতাবেক জামা‘আত সহকারে এগারো রাক‘আত তারাবীহ্র ছালাত 
আদায়ের নির্দেশ দিয়েছিলেন। 
৩. উমার (রাঃ)-এর যুগে মানুষেরা রামাযান মাসে ২০ রাক‘আত তারাবীহ্র 
ছালাত আদায় করত- মর্মের বর্ণনাটি শায, দুর্বল এবং এ সকল নির্ভরযোগ্য 
বর্ণনাকারীর বর্ণনার বিপরীত, যারা এগারো রাক‘আতের কথা বলেছেন এবং 
উমার (রাঃ)-ই এই আদেশ দিয়েছিলেন বলে বর্ণনা করেছেন। 


8. যদি শায বৰ্ণনাটি ছহীহও হত, তবুও সংখ্যার ক্ষেত্রে সুন্নাহ্‌র অনুকূল 
হওয়ার কারণে ছহীহ বর্ণনাটিকে গ্রহণ করাই সর্বোত্তম গণ্য হত । তাছাড়া 
শায বর্ণনাটিতে একথার উল্লেখ নেই যে, উমার (রাঃ) বিশ রাক‘আতের 
নির্দেশ দিয়েছিলেন। বরং মানুষেরা নিজেরা তা পড়েছিল। পক্ষান্তরে ছহীহ 
বর্ণনায় রয়েছে যে, তিনি এগারো রাক‘আতের নির্দেশ দিয়েছিলেন। 


৫. যদি শায বর্ণনাটি ছহীহও হত, তাহলেও তার উপর আবশ্যিকভাবে আমল 
করা এবং ছহীহ সুন্নাহ্‌র অনুকূল বর্ণনার উপর আমল পরিত্যাগ করা আবশ্যক 
হত না । উপরস্ত ছহীহ হাদীছের প্রতি আমলকারীকে জামা‘আত থেকে খারিজ 
হিসেবে গণ্য করা হত না । বরং তার আলোকে এতটুকু বলা যেতে পারত যে, 
বিশ রাক‘আত জায়েয । তবে এটি অকাট্য যে, রাসূল (ছাঃ) যে আমলটি (১১ 
রাক'আত) নিরবচ্ছিন্নভাবে করেছিলেন তাই সর্বোত্তম । 


৬. উক্ত গ্রন্থে আমরা ছাহাবায়ে কেরামের কোন একজনের পক্ষে থেকেও বিশ 
রাক‘আত প্রমাণিত না হওয়ার বিষয়টি বর্ণনা করেছি । 


৭. যারা বিশ রাক‘আতের উপর ইজমা হয়েছে বলে দাবী করেন, তাদের 
দাবির অসারতা বর্ণনা করেছি । 


৮. উক্ত গ্রন্থে আমরা ছহীহ হাদীছে প্রমাণিত রাক‘আত সংখ্যাকে আঁকড়ে 
ধরার আবশ্যকতার দলীল এবং যে সকল আলেম এগারো রাক‘আতের বেশি 
পড়াকে নাকচ করেছেন তাদের বক্তব্য উল্লেখ করেছি। এছাড়া আরো অনেক 
উপকারী বিষয় উল্লেখ করেছি, যা একত্রে কোন একটি গ্রন্থে কদাচিৎ পাওয়া 
যাবে। 


ছহীহ হাদীছের সুস্পষ্ট দলীল ও নির্ভরযোগ্য আছার দ্বারা এগুলো বর্ণনা করার 
ফলে মুকাল্লিদ ওলামা-মাশায়েখের তরফ থেকে আমাদের উপর তীব্র আক্রমণ 
চালানো হয়েছিল । তাদের কেউ কেউ বক্তব্য ও দরসে আবার কেউ আমাদের 
পূর্বোল্লিখিত (ছালাতুত তারাবীহ) গ্রন্থের প্রত্যুত্তরে পুস্তকাদি রচনা করে তাতে 
এ আক্রমণ চালিয়েছিল । সেগুলো উপকারী জ্ঞান ও সুস্পষ্ট দলীল শূন্য । বরং 
হক ও হকপদ্থাদের উপর বাতিলপন্থীদের ক্রোধ প্রকাশের চিরায়ত রীতি 
অনুযায়ী এ সকল গ্রন্থ গালি-গালাজে ভর্তি । সে কারণে তাদের প্রত্যুত্তর 
প্রদান ও তাদের বক্তব্যের ক্রটি বর্ণনায় আমাদের সময় নষ্ট করার কোন 
কার্যকর উপকারিতা আছে বলে আমরা মনে করি না। তাদের সংখ্যাধিক্যের 


কারণে এ কাজে সময় ব্যয় করার চেয়ে আয়ু অনেক কম । আল্লাহ তাদের 
সকলকে হেদায়াত দান করুন! 


আমাদের পূর্বোক্ত ‘ছালাতুত তারাবীহ’ গ্রন্থটি পদ্ধতিগত দিক থেকে তার 
লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন করেছে এবং তার প্রয়োজন পূরণ করেছে। তন্যধ্যে 
সর্বাধিক গুরুত্বপূর্ণ হল তারাবীহ্র ছালাতের ব্যাপারে ছহীহ হাদীছের দিকে 
সংখ্যাগরিষ্ঠ জনগণের দৃষ্টি আকর্ষণ করা এবং ছহীহ হাদীছ বিরোধীদের 
জবাব প্রদান করা। অবশেষে ছহীহ হাদীছ মোতাবেক তারাবীহ্র ছালাত 
আদায়ের সুন্নাত সিরিয়া, জর্ডান ও অন্যান্য মুসলিম দেশের অসংখ্য মসজিদে 
ছড়িয়ে পড়েছে যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ্র জন্য, যার অনুগ্রহে সৎ 
আমল সমূহ পূর্ণতা লাভ করে। 

উক্ত গ্রন্থটি (ছালাতুত তারাবীহ) ছাপানোর বেশ কিছু দিন অতিবাহিত হওয়ার 
পর তা পুনঃপ্রকাশের প্রয়োজন দেখা দিলে আমি উহাকে নিখাদ ইলমী 
পদ্ধতিতে সংক্ষিপ্ত করার চিন্তা করি । এতে আমি কারো প্রত্যুত্তর প্রদানে প্রবৃত্ত 
না হয়ে ‘তুমি তোমার বক্তব্য পেশ কর, অতঃপর চলে চাও! এ 5 
(৮:49 এ রীতি অবলম্বন করব । ‘ছালাতুত তারাবীহ’ গ্রন্থে যে সকল জ্ঞানগর্ভ 
আলোচনা ছিল সেগুলোর সারনির্যাস এতে সন্নিবেশিত করব এবং পরিপূর্ণ 
ফায়েদা হাছিলের জন্য অন্যান্য উপকারী আলোচনাও এতে যুক্ত করব । 
পূর্ববর্তী গ্রন্থটির ন্যায় এটির দ্বারাও মানুষের উপকার করার এবং আমাকে এর 
প্রতিদান প্রদান করার ব্যাপারে আল্লাহই দায়িত্বশীল । তিনিই তো উত্তম 
অভিভাবক । (সংক্ষেপায়িত) 


তারাবীহ (১৯) ০) 

(OL) GU oo) 
এ ব্যাপারে দু'টি হাদীছ এসেছে। (১) প্রথমটি আবু হুরায়রা (রাঃ) থেকে 
বর্ণিত । তিনি বলেন, 


EH MTT 
AR AA KES 


ONT 


« 404 


EY SE PE Ble tn Uo) Alle SOS bh 
‘রাসূলুল্লাহ (ছাঃ) জোরালোভাবে নির্দেশ না দিয়ে তারাবীহ্র ছালাতের 
ব্যাপারে লোকদেরকে উৎসাহিত করতেন। তিনি বলতেন, ‘যে ব্যক্তি 
রামাযানের রাত্রিতে ঈমানের সাথে ও ছওয়াবের আশায় রাত্রির ছালাত আদায় 
করে, তার বিগত সকল (ছাগীরা) গুনাহ ক্ষমা করা হয়’ । রাসুলুল্লাহ (ছাঃ)- 
এর মৃত্যু পর্যন্ত ব্যাপারটি এরূপই রয়ে গেল ।* অতঃপর আবূ বকর (রাঃ)- 
এর খিলাফতকালে এবং উমার (রাঃ)-এর খিলাফতের প্রথম দিকেও এ নিয়ম 
চালু ছিল ।* 
a 

or £32055 Ee od ES rR NUR REE 
le) los ঞ J OL এ U সং ug YJ শি dl 
se Ja 8% যা ES CE Gell EE 
SAUEEN CER i OF 1k Se CL 2: LD 4 4 ‘কুযা‘আহ 


২. অর্থাৎ তারাবীহ্র জামা“আত ত্যাগ করার উপরে (5!) ও ৮৮% 9 5 ০ 5) । 


৩. মুসলিম, হা/৭৫৯, মুসাফিরদের ছালাত’ অধ্যায়-৬, ‘তারাবীহ্র ছালাতের ব্যাপারে উৎসাহ 
প্রদান করা’ অনুচ্ছেদ-২৫; বুখারী, হা/২০০৯, তারাবীহ্র ছালাত’ অধ্যায়-৩১, অনুচ্ছেদ-১; 
আবু দাউদ, হা/১৩৭১, ‘ছালাত’ অধ্যায়-২, ‘রামাযান মাসের রাত্রির ছালাত’ অনুচ্ছেদ-৩১৮; 
নাসাঈ, হা/২১৯৮, ‘ছিয়াম’ অধ্যায়-২২, অনুচ্ছেদ-৩৮; ইরওয়াউল গালীল ৪/১৪, হা/৯০৬ । 


গোত্রের এক ব্যক্তি রাসুলুল্লাহ (ছাঃ)-এর কাছে এসে বলল, হে আল্লাহ্র 
রাসূল! আমি যদি এই মর্মে সাক্ষ্য দেই যে, আল্লাহ ছাড়া (প্রকৃত) কোন 
উপাস্য নেই এবং আপনি আল্লাহ্র রাসূল, পাচ ওয়াক্ত ছালাত আদায় করি, 
প্রদান করি, তাহলে আমার ব্যাপারে আপনার মতামত কি? নবী (ছাঃ) 
বললেন, ‘যে ব্যক্তি এর উপরে মৃত্যুবরণ করবে, সে সত্যবাদী ও শহীদদের 
মধ্যে গণ্য হবে’ ৷£ 


লায়লাতুল কদর ও উহার দিনক্ষণ 
(RAE Ad “A 
রামাযান মাসের রাত্রিগুলোর মধ্যে ‘লায়লাতুল কদর’ (মহিমান্বিত রজনী) হল 
সর্বশ্বেষ্ঠ । রাসূলুল্লাহ (ছাঃ) এ সম্পর্কে বলেছেন, LB Sd Ey 
চি ৮ 57% ০০৩4 ৬০5 [5 ‘যে ব্যক্তি লায়লাতুল কদরে 
ঈমানের সাথে ও ছওয়াবের আশায় ছালাতে রত থাকবে, [অতঃপর ওঁ রাত্রি 
তার অনুকূলে হবে] তার বিগত সকল (ছাগীরা) গুনাহ ক্ষমা করা হবে’ ।* 


8৪. ছহীহ ইবনে খুযায়মা, হ৷/২২১২, ‘ছিয়াম’ অধ্যায়, অনুচ্ছেদ-২৪৪; ছহীহ ইবনে হিব্বান, 
হা/৩৪৩৮, ‘রামাযানের ফযীলত’ অনুচ্ছেদ। সনদ ছহীহ । দ্রঃ ইবনু খুযায়মার উপর আমার 
(আলবানী) টীকা ৩/৩৪০; ছহীহ তারগীব ১/৪১৯, হা/৭৪৯ ৷ 

৫. বুখারী, হা/২০১৪, ‘লায়লাতুল কদরের ফযীলত’ অধ্যায়-৩২, অনুচ্ছেদ-১; মুসলিম, হা/৭৬০, 
মুসাফিরদের ছালাত’ অধ্যায়-৬, অনুচ্ছেদ-২৫। ইমাম বুখারী, মুসলিম ও অন্যরা আবু 
হুরায়রা (রাঃ) থেকে এবং আহমাদ (৫/৩১৮, হা/২২৭৬৫) উবাদাহ বিন ছামিত (রাঃ) থেকে 
হাদীছটি বর্ণনা করেছেন। তৃতীয় বন্ধনীর মধ্যে উল্লিখিত অতিরিক্ত অংশটি আহমাদ ও 
মুসলিমের (হা/৭৬০)। 
সতকীকরণ : মুনযিরী, ইবনু হাজার আসব্বালানী ও অন্যদের বিশুদ্ধতা নিরূপণের উপর 
নির্ভরশীল হয়ে (এ গ্রন্থের) প্রথম সংস্করণে হাদীছটির শেষাংশে = ৮০ (এবং পরবর্তী 
সকল ছাগীরা গুনাহ) শব্দটি উল্লেখ করেছিলাম। অতঃপর হাদীছটির সূত্ৰসমূহ এবং আবু 
হুরায়রা ও উবাদাহ বিন ছামিত (রাঃ) থেকে বর্ণিত বর্ণনাগুলো ব্যাপক অনুসন্ধান করা আল্লাহ 
আমার জন্য সহজ করে দেন। আমি ব্যতীত অন্য কাউকে এতো অনুসন্ধান করতে দেখিনি 
অতঃপর আমার নিকট প্রতিভাত হয়েছে যে, এ অতিরিক্ত শব্দটি আবু হুরায়রা থেকে শায বা 
দুর্বল এবং উবাদাহ থেকে মুনকার বা অগ্রহণযোগ্য । যিনি এটিকে হাসান এবং এঁটিকে ছহীহ 
বলেছেন তিনি বর্ণনাগুলোর ব্যাপারে ব্যাপক অনুসন্ধান না চালিয়ে (শুধু) সনদের 
বর্ণনাকারীদের বাহ্যিক অবস্থা অবগত হওয়ার কারণে ভ্রমে পতিত হয়েছেন । সুদীর্ঘ গবেষণায় 
আমরা তা প্রমাণ করেছি এবং ‘সিলসিলাতুল আহাদীছ আয-যঈফা’র ৫০৮৩ নম্বর হাদীছে তা 
সংকলন করেছি । এজন্য ‘ছহীহ তারগীব ওয়াত তারহীব’ (হা/৯৯২) গ্রন্থে আমি যখন আবু 
হুরায়রা বর্ণিত হাদীছটি এনেছি, তখন এই অতিরিক্ত অংশটুকু উল্লেখ করিনি এবং উহার সাথে 


সর্বগ্রগণ্য মত অনুযায়ী ২৭শে রামাযানের রাত্রিই লায়লাতুল কদর ৷" 
অধিকাংশ হাদীছ এ ব্যাপারেই বর্ণিত হয়েছে। তনুধ্যে যির বিন হুবাইশের 
হাদীছ অন্যতম ৷ তিনি বলেন, 


TIE Sma LMU ON:Y SD A oS Yale 
26 PED 2 28 0 cE LG ne 
Bl IST U of ST cdl 7: sl ds DY CUA Ll Pb 


LB Ed ULB IES EL GS YU GD 
BA i oc 4 @ Ny 4 os of o Z Se # ror ৪ ff aTo FT 
ed ae dl Se dd) Ge UAT AUDI ST UD st 


উবাদাহ বিন ছামিতের হাদীছটিও উল্লেখ করিনি যা মূল ‘তারগীব’ গ্রন্থের বিপরীত । আল্লাহই 
তাওফীক দাতা ৷ 

৬. (ক) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘তোমরা শেষ দশকে 
লায়লাতুল কদর অনুসন্ধান করো । তোমাদের কেউ যদি দুর্বল অথবা অপারগ হয়ে পড়ে, তবে 
সে যেন শেষের সাত রাতে অলসতা না করে’ (মুসলিম, হা/১১৬৫, ‘ছিয়াম’ অধ্যায়, 
অনুচ্ছেদ-৪০; ছহীহ ইবনে খুযায়মা, হা/২১৮৩, ‘ছিয়াম’ অধ্যায়, অনুচ্ছেদ-২১৯)। 

(খ) রাসুলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমরা রামাযানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে লায়লাতুল 
কদর অনুসন্ধান করো’ (বুখারী, হা/২০১৭, “লায়লাতূল কদরের ফযীলত’ অধ্যায়-৩২, 
অনুচ্ছেদ-৩; মিশকাত, হ৷/২০৮৩, ‘ছওম’ অধ্যায়) । 

(গ) ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত, রাসূল (ছাঃ) বলেছেন, ‘তোমরা রামাযানের শেষ দশকে 
লায়লাতুল কদর অনুসন্ধান করো । লায়লাতুল কদর মাসের নয় দিন বাকী থাকতে (অর্থাৎ 
২১শের রাত্রি), সাত দিন বাকী থাকতে (অর্থাৎ ২৩শের রাত্রি), পাচ দিন বাকী থাকতে (অর্থাৎ 
২৫শের রাত্রি)’ (বুখারী, হা/২০২১, “লায়লাতুল কদরের ফযীলত অধ্যায়, অনুচ্ছেদ-৩)। 
মুসলিম শরীফে ২১ ও ২৩ রামাযানের কথা এসেছে (মুসলিম, হা/১১৬৭ ও ১১৬৮, ‘ছিয়াম’ 
অধ্যায়, অনুচ্ছেদ-৪০; মিশকাত হা/২০৮১ ও ২০৮৭, ‘লায়লাতুল কদর’ অনুচ্ছেদ) । 

(ঘ) ওবাদাহ বিন ছামেত (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ (ছাঃ) আমাদেরকে 
লায়লাতুল কদর সম্পর্কে খবর দেবার জন্য বের হলেন। (তখন তিনি দেখলেন যে,) দু'জন 
ব্যক্তি এ বিষয়ে ঝগড়া করছে। তিনি বললেন, আমি তোমাদেরকে কদরের রাত্রি সম্পর্কে খবর 
দেবার জন্য বের হয়েছিলাম । কিন্তু অমুক অমুকের সাথে দেখা হয়ে গেল । ফলে সেটা আমার 
থেকে উঠিয়ে নেওয়া হল (অর্থাৎ নির্দিষ্ট দিন-ক্ষণের কথাটা আমাকে ভুলিয়ে দেওয়া হল) । 
সম্ভবতঃ এটা তোমাদের জন্য ভাল হল । অতএব তোমরা এটা অনুসন্ধান কর ২৯, ২৭ ও ২৫ 
শের রাতে’ (বুখারী হা/২০২৩; মিশকাত হা/২০৯৫ ‘ছওম’ অধ্যায়) ৷ 
লায়লাতুল কদরে এ দুআটি পড়তে হয়- 


9 ১5৬ 24) লু ১০ 54 ০4১ উচ্চারণ : আল্লা-হম্মা ইরাকা আফুব্লুন তুহিব্নুল 
আফওয়া ফা'ফু আর্নী । অনুবাদ : ‘হে আল্লাহ! তুমি ক্ষমাশীল! তুমি ক্ষমা করতে ভালবাস । 
অতএব আমাকে ক্ষমা করো’ (ইবনু মাজাহ, হা/৩৮৫০, ‘দুআ’ অধ্যায়-৩৪, অনুচ্ছেদ-৫; 
তিরমিযী, হ৷/৩৫১৩, 'দু‘আ’ অধ্যায়-৪৫, অনুচ্ছেদ-৮৫; মিশকাত, হা/২০৯১, ‘ছওম’ 
অধ্যায়, অনুচ্ছেদ-৮) ।-অনুবাদক 


se GO EW Go Ee LL 

MELEE 
‘আমি উবাই বিন কাব (রাঃ)-কে বলতে শুনেছি । তাকে বলা হল, আব্দুল্লাহ্‌ 
বিন মাসউদ (রাঃ) বলেন, যে ব্যক্তি সারা বছর রাত্রির ছালাত আদায় করবে, 
সে লায়লাতুল কদর পাবে। একথা শুনে উবাই (রাঃ) বললেন, আল্লাহ তীর 
প্রতি রহম করুন! তিনি বুঝাতে চেয়েছেন যে, মানুষ যেন উহার উপর ভরসা 
করে বসে না থাকে যিনি ছাড়া (প্রকৃত) কোন উপাস্য নেই সেই সত্তার 
কসম, উহা রামাযান মাসেই (লুক্কায়িত রয়েছে) ৷ (এ কথা বলার সময়) তিনি 
ইনশাআল্লাহ না বলে শপথ করলেন। তারপর বললেন, আল্লাহ্র কসম! সেটি 
কোন রাত? আমি অবশ্যই তা জানি। সেটি এ রাত, যে রাতে ছালাত আদায় 
করার জন্য রাসুলুল্লাহ (ছাঃ) আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। উহা 
২৭শে রামাযানের রাত্রি । আর উহার নিদর্শন হল, এ রাত শেষে সকালে সূর্য 
এমন পরিষ্কারভাবে উঠবে যে, তার কোন কিরণ থাকবে না’ । 


অন্য একটি বর্ণনায় এটিকে তিনি রাসূল (ছাঃ) থেকে মারফু সূত্রে বর্ণনা 
করেছেন।' 
জামা‘আতে তারাবীহ্র ছালাত আদায়ের বৈধতা 
(0) EXACT 9) 

তারাবীহ্র ছালাত জামা‘আতে আদায় করা শরী‘আতসম্মত । বরং একাকী 
আদায়ের চেয়ে উহা জামা‘আতে আদায় করা উত্তম । কারণ, রাসুলুল্লাহ (ছাঃ) 
নিজে তারাবীহ্র জামা‘আত কায়েম করেছেন এবং তার মুখনিঃসৃত বাণী দ্বারা 
উহার ফযীলত বর্ণনা করেছেন । যেমনটি আবু যার (রাঃ) হতে বর্ণিত হাদীছে 
এসেছে, তিনি বলেন, 

re CE GS SU os Sb do dP Ye Ee 
LALIT Cb JUMBO UD LAE 
VU: lB fl ls CASE GGL AGEL 
৭. মুসলিম, হা/৭৬২, ‘মুসাফিরদের ছালাত’ অধ্যায়-৬, অনুচ্ছেদ-২৫; ‘ছিয়াম’ অধ্যায়, অনুচ্ছেদ- 


৪০; আবু দাউদ, হা/১৩৭৮, ‘ছালাত’ অধ্যায়, অনুচ্ছেদ-৩১৯; ছহীহ আবূ দাউদ (বিস্তারিত 
তাখরীজ সহ), হা/১২৪৭; মিশকাত, হা/২০৮৮ ‘ছওম’ অধ্যায়, ‘লায়লাতুল কদর’ অনুচ্ছেদ-৮। 


0 oe 3) ; 2 9: ie ss ৰ Ea C 1d a 


LY te 
‘আমরা রাসূলুল্লাহ (ছাঃ)-এর সাথে রামাযানের ছিয়াম (রোযা) রাখলাম । 
তিনি প্রায় পুরা মাসটাই আমাদেরকে নিয়ে ছালাত আদায় করেননি। শেষ 
পর্যন্ত যখন মাত্র সাত দিন অবশিষ্ট থাকল, তখন তিনি আমাদেরকে নিয়ে 
ছালাতে দাড়ালেন এমনকি রাতের এক-তৃতীয়াংশ ছালাতে অতিবাহিত হল । 
অতঃপর ষষ্ঠ রাতে তিনি আমাদেরকে নিয়ে ছালাতে দাড়ালেন না। তারপর 
পঞ্চম রাতে তিনি আমাদেরকে নিয়ে ছালাতে দাড়ালেন এবং অর্ধরাত্রি 
অতিবাহিত হল । আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! আপনি যদি এ রাত্রির 
ছালাতকে আমাদের জন্য নফল করে দিতেন (তাহলে কতইনা ভাল হত!)। 
তিনি বললেন, ‘কোন ব্যক্তি যখন ইমাম ছালাত শেষ করা পর্যন্ত তার সাথে 
ছালাত আদায় করবে, তখন তার জন্য পুরা রাতটাই ছালাত আদায় করা 
হিসেবে গণ্য হবে (অর্থাৎ পুরা রাত ছালাত আদায়ের নেকী তার জন্য 
লিপিবদ্ধ করা হবে) । 


বর্ণনাকারী বলেন, আবার যখন চতুর্থ রাত হল, তিনি ছালাত আদায় করলেন 
না। অতঃপর যখন তৃতীয় রাত” হল, তখন তিনি তার পরিবার-পরিজন, 
স্ত্রীগণ ও অন্যান্য লোকদেরকে একত্রিত করে আমাদেরকে নিয়ে এত দীর্ঘ 
সময় ছালাত আদায় করলেন যে, আমরা ‘ফালাহ’ ছুটে যাওয়ার আশংকা 
করলাম জুবাইর বিন নুফাইর বলেন, আমি জিজ্ঞেস করলাম, ‘ফালাহ’ কি? 
তিনি (আবু যার) বললেন, সাহারী। অতঃপর মাসের অবশিষ্ট দিনগুলোতে 
তিনি আমাদেরকে নিয়ে ছালাতে দাড়াননি’ ৷” 


৮. অর্থাৎ ২৭শের রাত্রি । সর্বাগ্রগণ্য মত অনুযায়ী এটিই লায়লাতুল কদর । যেমনটি পূর্বে 
আলোচিত হয়েছে। এজন্যই এ রাত্রিতে নবী (ছাঃ) তীর পরিবার-পরিজন ও স্ত্রীদেরকে 
একত্ৰিত করেছিলেন। এতে এই রাত্রিতে মহিলাদের উপস্থিতি মুস্তাহাব হওয়ার প্রমাণ রয়েছে। 

৯. আবূ দাউদ, হা/১৩৭৫, ‘ছালাত’ অধ্যায়, ‘রামাযান মাসের কিয়াম’ অনুচ্ছেদ-৩১৮; তিরমিযী, 
হা/৮০৬, ‘ছওম’ অধ্যায়-৬, ‘রামাযান মাসের কিয়াম’ অনুচ্ছেদ-৮১; ইবনু মাজাহ, হা/১৩২৭, 
ছালাত প্রতিষ্ঠা করা’ অধ্যায়-৫, অনুচ্ছেদ-১৭৩; নাসাঈ, হা/১৬০৫, রাত ও দিনের নফল 
NS ‘রামাযান মাসের কিয়াম’ অনুচ্ছেদ-৪; ইরওয়াউল গালীল, হা/৪৪৭; 

I 


রামাযানে নবী (ছাঃ) কর্তৃক তারাবীহ্র জামা'আত অব্যাহত না রাখার কারণ 
(4&3 ০৯০ 49 4 এ। se El J! eds ঠেঁ লা!) 


রামাযান মাসে ছাহাবীদের উপরে তারাবীহ্র ছালাত ফরয হয়ে যাওয়ার 
আশংকায় মাসের অবশিষ্ট দিনগুলোতে রাসূলুল্লাহ (ছাঃ) তাদেরকে নিয়ে 
জামা‘আতে তারাবীহ আদায় করেননি। (কারণ যদি ফরয হয়েই যেত) 
তাহলে তারা তা পালন করতে পারত না। যেমনটি বুখারী, মুসলিম ও 
অন্যান্য গ্রন্থে আয়েশা (রাঃ) থেকে বর্ণিত হাদীছে এসেছে।*” আল্লাহ 
তা'আলা শরী‘আতের পূর্ণতা দানের পর রাসূলুল্লাহ (ছাঃ)-এর মৃত্যুর মাধ্যমে 
এই আশংকা দূরীভূত হয়ে গেছে। এর ফলে তারাবীহ্র জামা‘আত 
পরিত্যাগের কারণও দূর হয়ে গেছে এবং পূর্ববর্তী হুকুম তথা জামা‘আতে 
তারাবীহ্র ছালাত আদায় শরী‘আতসম্মত হওয়া বহাল রয়েছে। এজন্যই 
উমার (রাঃ) তারাবীহ্র জামা‘আতকে পুনর্জীবিত করেছিলেন। যেমনটি ছহীহ 
বুখারী ও অন্যান্য হাদীছগ্রন্থে বিবৃত হয়েছে৷" 


মহিলাদের জন্য তারাবীহ্র জামাআতের বৈধতা 
(ARE isd 97) 


তারাবীহ্র জামা'আতে মহিলাদের উপস্থিত হওয়া শরী‘আতসম্মত । যেমনটি 
পূর্বোল্লিখিত আবূ যার (রাঃ) বর্ণিত হাদীছে এসেছে। এমনকি পুরুষদের 
ইমাম ব্যতীত তাদের জন্য নির্দিষ্ট ইমাম নিযুক্ত করাও জায়েয । প্রমাণিত 
হয়েছে যে, উমার (রাঃ) যখন তারাবীহ্র জামা'আতে লোকদেরকে একত্রিত 
করেছিলেন, তখন পুরুষদের জন্য উবাই বিন কাব (রাঃ) এবং মহিলাদের 
জন্য সুলায়মান বিন আবী হাছমাকে (445) ইমাম নিযুক্ত করেছিলেন।*২ 


১০. বুখারী, হা/২০১২, তারাবীহ্র ছালাত’ অধ্যায়-৩১, অনুচ্ছেদ-১; মুসলিম, হা/৭৬১, 
‘মুসাফিরদের ছালাত’ অধ্যায়-৬, অনুচ্ছেদ-২৫; আবূ দাউদ, হ৷/১৩৭৩, ‘ছালাত’ অধ্যায়, 
‘রামাযান মাসের কিয়াম’ অনুচ্ছেদ-৩১৮; নাসাঈ, হ৷/১৬০৪, অধ্যায়-২০, অনুচ্ছেদ-8; 
আহমাদ, হ৷/২৫৪০১। 

১১. মুওয়াত্তা ইমাম মালেক, হা/৩৭৮, তারাবীহ্র বর্ণনা’ অনুচ্ছেদ-২; বুখারী, হা/২০১০, 
‘তারাবীহ্র ছালাত’ অধ্যায়-৩১, অনুচেছেদ-১। 

১২. বায়হাকী ২/৪৯৪, হা/৪৬০৫, ‘ছালাত’ অধ্যায়, ‘রামাযান মাসের কিয়াম’ অনুচ্ছেদ-৫৮৫; 
ইবনু নাছর, কিয়ামু রামাযান, পৃঃ ৯৩। 


UU hg LU ie 
oC) al IE Ll) Cd I J ‘আলী বিন 
আবূ তালিব (রাঃ) রামাযান মাসে তারাবীহ্র ছালাত আদায়ের জন্য 
মানুষদেরকে নির্দেশ দিতেন এবং পুরুষদের জন্য একজন ইমাম ও 
মহিলাদের জন্য একজন ইমাম নির্ধারণ করতেন । আরফাজাহ বলেন, আমিই 
মহিলাদের ইমাম ছিলাম’ ৷”* 

মসজিদ প্রশস্ত হলে মহিলাদের জন্য পৃথক ইমাম নিযুক্ত করা যেতে পারে 


বলে আমি মনে করি। যাতে এক ইমাম আরেক ইমামের কিরাআতে বিন সৃষ্টি 
না করে। 


তারাবীহ্র রাক‘আত সংখ্যা (০৮ধ। ০৮ ) ১১৪) 


তারাবীহ্র রাক‘আত সংখ্যা এগারো । রাসূলুল্লাহ (ছাঃ)-এর অনুসরণকঙ্পে 
এর চেয়ে বেশি না পড়াকে আমরা পছন্দ করি। কারণ মৃত্যু পর্যন্ত তিনি 
তারাবীহ্র রাক‘আত সংখ্যা এর চেয়ে বেশি করেননি। আয়েশা (রাঃ) 
LEED NO EES tL 


Gt EL Of EE 
UE a bey bes ih JL UB UL ‘রামাযান ও 
রামাযানের বাইরে রাসূলুল্লাহ (ছাঃ) এগারো রাক‘আতের বেশি ছালাত আদায় 
করতেন না । তিনি চার রাক‘আত ছালাত আদায় করতেন । তুমি তার সৌন্দর্য 
ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। অতঃপর তিনি চার রাক'আত আদায় 
করতেন । তুমি তার সোন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। এরপর 
তিনি তিন রাক‘আত (বিতর) ছালাত আদায় করতেন’ ৷** 


১৩. বায়হাকী ২/৪৯৪, হা/৪৬০৬, ‘রামাযান মাসের কিয়াম’ অনুচ্ছেদ; মুছান্নাফ আব্দুর রাষ্যাক 
৪/২৫৮, হা/৮৭২২; কিয়ামু রামাযান, পৃঃ ৯৩। আমরা যা উল্লেখ করেছি সে বিষয়ে ইবনু 
নাছর উক্ত দু*টি আছার দ্বারাই দলীল পেশ করেছেন । দ্রঃ এ, পৃঃ ৯৫। 

১৪. বুখারী, হ৷/২০১৩, ‘তারাবীহ্র ছালাত’ অধ্যায়, অনুচ্ছেদ-১; মুসলিম, হা/৭৩৮, “‘মুসাফিরদের 
ছালাত’ অধ্যায়, অনুচ্ছেদ-১৭; আবূ দাউদ, হ|/১৩৪১, ‘ছালাত’ অধ্যায়, ‘রাত্রির ছালাত’ 
অনুচ্ছেদ-৩১৬; তিরমিযী, হা/৪৩৯, ‘নবী (ছাঃ)-এর রাতের ছালাতের বর্ণনা’ অনুচ্ছেদ-২১৩; 


মুছল্রী এগারো রাক‘আত থেকে কমাতে পারে। এমনকি যদি সে রাসূলুল্লাহ 
(ছাঃ)-এর কথা ও কর্মের দলীল দ্বারা শুধুমাত্র এক রাক‘আত বিতর পড়ে 
ক্ষান্ত হয় তবুও । 


কর্মের দলীল হল : আয়েশা (রাঃ)-কে জিজ্ঞেস করা হয়েছিল, SES 
৫7 9 ৩ এ॥ ৪০ 5 "7 ‘রাসূলুল্লাহ (ছাঃ) কয় রাক'আত বিতর 
পড়তেন? তিনি বলেছিলেন, ef wl; ৩ wl; ন 5 oN 
wl: ur Ce U পে all LE “ lly ~~ ) 
52% ‘তিনি সাত রাক‘আত’**, নয় রাক‘আত, এগারো রাক‘আত ও তের 


রাক‘আত বিতর পড়তেন। তিনি সাত রাক‘আতের কম এবং তের 
রাক‘আতের বেশি বিতর পড়তেন না’ ।** 


LL NS ৮ aE ELA 


HEE ee ES CET 
আর যে চায় সে এক রাক'আত পড়ুক’ ol 


নাসাঈ, হা/১৬৯৭, ‘রাত্রির ছালাত ও দিনের নফল ছালাত’ অধ্যায়-২০, ‘তিন রাক‘আত 
বিতর পড়ার পদ্ধতি’ অনুচ্ছেদ-৩৬ । 

১৫. আমার (আলবানী) মতে, তন্মধ্যে দুই রাক‘আত হল এশার ফরয ছালাত পরবর্তী সুন্নাত 
অথবা হালকাভাবে আদায়কৃত এ দুই রাক‘আত, যার মাধ্যমে নবী (ছাঃ) রাত্রির ছালাত শুরু 
করতেন। হাফেয ইবনু হাজার আসকালানী এ মতটিকেই প্রাধান্য দিয়েছেন (দ্রঃ ছালাতুত 
তারাবীহ, পৃঃ ১৯-২০) । 

১৬. আবূ দাউদ, হা/১৩৬২, ‘ছালাত’ অধ্যায়, রাত্রির ছালাত’ অনুচ্ছেদ-৩১৬; আহমাদ, 
হ৷/২৫২০০ প্রভৃতি । হাদীছটির সনদ ‘জাইয়িদ' বা উত্তম। ইরাকী হাদীছটিকে ছহীহ 
বলেছেন। দ্রঃ ছালাতুত তারাবীহ, পৃঃ ৯৮-৯৯ । 

১৭. তাহাবী, হা/১৬০৩ ‘বিতর’ অনুচ্ছেদ; হাকেম, হা/১১২৮ ‘বিতর’ অধ্যায়, দারাকুতনী, 
হ৷/১৬৬০; বায়হাকী, হা/৪৭৭৬ ‘ছালাত’ অধ্যায়, অনুচ্ছেদ-৬৪১ ৷ হাদীছটির সনদ ছহীহ ৷ 
টিকা বয়ে খ তত ক Sl * ny U) 


CUS pe FET EPs SIL If pi If os I es BE SS coi 
“মার্গরিরবের ন্যায় তিন রাক‘আত বিতর আদায় কর না। বরং তোমরা পীচ, সাত, নয় বা 
এগারো রাক‘আত বা তার বেশি বিতর আদায় করো’ রয়েছে, যার অতিরিক্ত অংশটুকু 5) 


রাতের ছালাতের কিরাআত (০৬% $ 8:1 ,4)) 


রাতের ছালাত তারাবীহ বা তাহাজ্জুদে কিরাআতের ব্যাপারে রাসুলুল্লাহ (ছাঃ) 
এমন কোন সীমা নির্ধারণ করে দেননি, কম বা বেশি করার মাধ্যমে যা 
অতিক্ৰম করা যাবে না । বরংত্রস্বতা ও দীর্ঘতার দিক থেকে রাতের ছালাতে 
তার কিরাআতের মধ্যে ভিন্নতা সৃষ্টি হত। তিনি কখনো কখনো প্রত্যেক 
রাক‘আতে সূরা মুয্যাম্মিল পরিমাণ পড়তেন,” যার আয়াত সংখ্যা কুড়ি । 
আয়াত আবার কখনো পঞ্চাশ আয়াত পরিমাণ পড়তেন।** তিনি বলতেন, 


Cl Lo LE x un A] 9 4 2 ‘যে ব্যক্তি এক রাতে একশ 
আয়াত পড়ার মাধ্যমে ছালাত আদায় করবে, গাফিলদের (উদাসীন) মধ্যে 
তার নাম লিপিবদ্ধ করা হবে না’ ।** 


অন্য আরেকটি হাদীছে এসেছে, দে পচ যা fs 
| sl) ‘যে ব্যক্তি এক রাতে দুইশত আয়াত পড়ার মাধ্যমে 
ছালাত আদায় করবে, একনিষ্ঠ ও অনুগতদের মধ্যে তার নাম লিখা হবে’ ৷* 


তিনি (ছাঃ) অসুস্থ অবস্থায় এক রাতে সাতটি দীর্ঘ সূরা (4!) =) 
আন‘আম, আ‘রাফ ও তওবা ।*২ 


(৩১ ৮ 5 মুনকার বা অগ্রহণযোগ্য । যেমনটি আমি ছালাতুত তারাবীহ (পৃঃ ৯৯-১০০) 
গন্থে বর্ণনা করেছি । 
১৮. আবূ দাউদ, ‘ছালাত’ অধ্যায়, হা/১৩৬৫, ‘রাত্রির ছালাত’ অনুচ্ছেদ-৩১৬; আহমাদ, 
হা/৩৪৫৯, সনদ ছহীহ । 
১৯. তাবারানী, আল-মু‘জামুল কাবীর হা/১২৬৭৯; মাজমাউয যাওয়ায়েদ হা/৩৬৫৬ ৷ দ্রঃ আছলু 
ছিফাতি ছালাতিন নাবী, পৃঃ ৫২৯ ৷ 
২০. দারেমী, হা/৩৩২২ “ফাযায়েলুল কুরআন’ অধ্যায়, ‘যে একশ আয়াত পড়ে’ অনুচ্ছেদ-২৮; 
হাকেম, হা/১১৬১, ‘নফল ছালাত’ অধ্যায় । হাকেম হাদীছটিকে ছহীহ বলেছেন এবং যাহাবী 
তাকে সমর্থন করেছেন । দ্রঃ ছিফাতু ছালাতিন নাবী (রিয়াদ), পৃঃ ১২০ । 
২১. দারেমী, হা/৩৩৩০, ‘ফাযায়েলুল কুরআন’ অধ্যায়, ‘যে দুইশ আয়াত পড়ে’ অনুচ্ছেদ-২৯; 
হাকেম, হা/১১৬১, ‘নফল ছালাত’ অধ্যায় । হাকেম হাদীছটিকে ছহীহ বলেছেন এবং যাহাবী 
তাকে সমর্থন করেছেন । দ্রঃ ছিফাত, পৃঃ ১২০ । 
২২. আবু ইয়া'লা, হা/৩৪৪৪; হাকেম, হা/১১৫৭, নফল ছালাত’ অধ্যায় । হাকেম হাদীছটিকে 
ছহীহ বলেছেন এবং যাহাবী তাকে সমর্থন করেছেন। দ্রঃ ছিফাত, পৃঃ ১১৮ । ES 
ছালাতিন নাবী’ গ্রন্থে এ হাদীছটিকে শায়খ আলবানী ছহীহ বললেও সর্বশেষ তাহকীকে তিনি 


নবী (ছাঃ)-এর পিছনে হুযায়ফা ইবনুল ইয়ামান (রাঃ)-এর ছালাত আদায়ের 
কাহিনীতে রয়েছে যে, তিনি (ছাঃ) এক রাক‘আতে সূরা বাকারাহ অতঃপর 
সূরা নিসা অতঃপর সূরা আলে ইমরান পড়েছিলেন। তিনি সূরাগুলো ধীরে- 
সুস্থে পড়ছিলেন।** 

সর্বাধিক বিশুদ্ধ সনদে প্রমাণিত হয়েছে যে, উমার (রাঃ) যখন রামাযানে 
উবাই বিন কাব (রাঃ)-কে লোকদের জন্য এগারো রাক‘আত তারাবীহ্র 
ছালাত আদায়ের নির্দেশ দিয়েছিলেন, তখন তিনি (রাঃ) একশত আয়াত 
বিশিষ্ট সূরা পাঠ করতেন । এমনকি যারা তার পিছনে ছালাত আদায় করতো 
তারা দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকার ফলে (ক্লান্ত হয়ে) লাঠির উপর ভর দিত। আর 
তারা ফজরের প্রাক্কালে বাড়ি ফিরত ।** 


উমার (রাঃ) থেকে এটিও ছহীহ সূত্রে বর্ণিত আছে যে, তিনি রামাযান মাসে 
কারীদেরকে ডেকে তাদের মধ্যে দ্রুত পড়তে সক্ষম ব্যক্তিকে ত্রিশ আয়াত, 
মধ্যমগতিতে পড়তে সক্ষম ব্যক্তিকে পঁচিশ আয়াত এবং ধীর গতিসম্পন্নকে 
বিশ আয়াত পড়ার নির্দেশ দিয়েছিলেন ।* 

এসব বর্ণনার উপর ভিত্তি করে বলা যায়, যদি মুছল্লরী একাকী ছালাত আদায় 
দীর্ঘ কিরাআতে সঙ্গ প্রদানকারী ব্যক্তিগণ যদি থাকে তখনও । সে যতই 
কিরাআত দীর্ঘ করবে ততই ভাল । তবে কদাচিৎ ছাড়া এমন অতিরিক্ত দীর্ঘ 
করবেনা যে, প্রায় সমস্ত রাত্রিই জাগবে। নবী (ছাঃ)-এর নিম্নোক্ত বাণীর 


অনুসরণার্থে এমনটি করবে। তিনি বলেন, ৯ ১৯ | 0 
“মুহাম্মাদ (ছাঃ)-এর হেদায়াতই সর্বশ্রেষ্ঠ হেদায়াত’ ৷** 


এটিকে যঈফ বলেছেন। দ্রঃ সিলসিলা যঈফা, হা/৩৯৯৫; তারাজুউল আল্লামা আলবানী, 
১/২৫]-অনুবাদক 

২৩. মুসলিম, হা/৭৭২, মুসাফিরদের ছালাত’ অধ্যায়, 'রাত্রির ছালাতে কিরাআত দীর্ঘ করা মুস্তাহাব’ 
অনুচ্ছেদ-২৭; নাসাঈ, হা/১৬৬৪, ‘রাত ও দিনের নফল ছালাত’ অধ্যায়, অনুচ্ছেদ-২৪ । 

২৪. মুওয়াত্তা ইমাম মালেক, হা/৩৭৯, ‘তারাবীহ্র বর্ণনা’ অনুচ্ছেদ । 

২৫. মুছান্নাফ আব্দুর রায্যাক, ৪/২৬১, হা/৭৭৩২ ‘ছিয়াম’ অধ্যায়, ‘কিয়ামে রামাযান’ 
অনুচ্ছেদ; বায়হাকী ২/৪৯৭, হা/৪৬২৪, ‘ছালাত’ অধ্যায়, অনুচ্ছেদ-৫৯০ । 

২৬. মুসলিম, হা/৮৬৭, ‘জুম‘আ’ অধ্যায়-৭, ‘জুম‘আর ছালাত ও খুতবা হালকা করা’ অনুচ্ছেদ- 
১৩; নাসাঈ, হা/১৫৭৮, ‘ঈদায়নের ছালাত’ অধ্যায়-১৯, অনুচ্ছেদ-২২; ইবনু মাজাহ, হা/৪৫, 
‘বিদ‘আত ও বিতৰ্ক থেকে দুরে থাকা’ অনুচ্ছেদ-৭; মিশকাত হা/১৪১, ইরওয়াউল গালীল, 
হা/৬০৮ । 


আর যখন ইমামতি করবে তখন এঁ পরিমাণ কিরাআত দীর্ঘ করবে, যা 
মুক্তাদীদের জন্য কষ্টকর হবে না । রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, 
~€ 9 SN [=] ~ y SU) AE A Ce 3 
ee Ue Hel 7 Ae 3 Fell 3] SETAE SS ¢ 
CEN 9 EOE DE AR LE 
হালকা করে পড়ে। কেননা তাদের (মুছনল্লীদের) মধ্যে [ছোট], বয়োবৃদ্ধ, 
দুর্বল, [রোগী] ও [ব্যস্ত লোক] রয়েছে। আর যখন সে একাকী ছালাত আদায় 
করবে, তখন সে যেন তার ইচ্ছানুযায়ী ছালাতকে দীর্ঘ করে’ ৷** 

রাতের ছালাতের সময় (০৬ধ। ৩$;) 
এশার ছালাতের পর থেকে ফজর পর্যন্ত রাতের ছালাতের সময় । এ মর্মে 
রাসুলুল্লাহ (ছাঃ) বলেন, EO lS 3 2 ML SH BS) 
A Uo i sal ie ‘আল্লাহ তা'আলা তোমাদের জন্য একটি 
ছালাতকে বৃদ্ধি করেছেন। তা হল বিতর ।*” অতএব তোমরা এশা ও ফজর 
ছালাতের মধ্যবর্তী সময়ে উহা আদায় করো’ ৷* 
তবে সম্ভব হলে শেষ রাতে রাত্রির ছালাত আদায় করা উত্তম। রাসূলুল্লাহ 
0 a fb 3 fd gh wT UE 


a ny; EL J bad) US OE lh yl > 
‘শেষ রাতে (ঘুম থেকে) জাগতে না পারার কেউ আশংকা করলে সে যেন 
রাতের প্রথম অংশেই বিতর পড়ে নেয়। আর যে শেষ রাতে জাগতে আগ্রহী, 
সে যেন শেষ রাত্রিতেই বিতর পড়ে। কেননা শেষ রাত্রির ছালাতে 
ফেরেশতাগণ উপস্থিত হন। আর এটাই সর্বোত্তম’ ।** 


২৭. বুখারী, হা/৭০৩, ‘আযান’ অধ্যায়-১০, অনুচ্ছেদ-৬২; মুসলিম, হা/৪৬৭, ‘ছালাত’ অধ্যায়, 
অনুচ্ছেদ-৩৭; আবুদাউদ, হা/৭৯৫-৯৬, ‘ছালাত’ অধ্যায়-২, ‘ছালাত হালকা করা’ অনুচ্ছেদ- 
১২৮ । হাদীছের শব্দ ও অতিরিক্ত অংশগুলো মুসলিমের । দ্রঃ ইরওয়াউল গালীল, হা/৫১২ ৷ 

২৮. সমগ্র রাত্রির ছালাতকে বিতর বলা হয়। কারণ উহার রাক‘আত সংখ্যা বেজোড় । 

২৯. আহমাদ, হা/২৩৯০২, তাবারানী, হা/২১৬৭; তাহাবী, হ৷/৩৮৫৩, আবূ বাছরা (৩) 
থেকে । দ্রঃ সিলসিলা ছহীহা, হ৷/১০৮; ইরওয়াউল গালীল ২/১৫৮ । 

৩০. মুসলিম, হা/৭৫৫, ‘মুসাফিরদের ছালাত’ অধ্যায়, অনুচ্ছেদ-২১; ইবনু মাজাহ, হা/১১৮৭, 
‘ছালাত প্রতিষ্ঠা করা’ অধ্যায়-৫, অনুচ্ছেদ-১২১; সিলসিলা ছহীহা, হা/২৬১০ । 


প্রথম রাতে জামা‘আতের সাথে এবং শেষ রাতে একাকী আদায়ের মাঝখানে 
যখন রাতের ছালাত আবর্তিত হবে, তখন তা জামা‘আতে আদায় করাই হবে 
সর্বোত্তম । কারণ জামা‘আতে রাতের ছালাত আদায়কারীর জন্য একটি পূর্ণ 
রাত ছালাত আদায় করা হিসেবে গণ্য করা হয় (অর্থাৎ পুরা রাত ছালাত 
আদায়ের নেকী লিপিবদ্ধ করা হয়) । যেমনটি পূর্বে মারফু সূত্রে নবী (ছাঃ) 
থেকে উদ্ধৃত হয়েছে। 


এর LT 


E00 TE OG 
‘as el Be “i J” EY EES tl “all 3 
TTA EN Be sla 
Ne or Lo SE al Hf 
UST LNA LE SGA a on Le CE IAG al a 

EEO 
‘আমি রামাযানের এক রাতে উমার ইবনুল খাত্তাব (রাঃ)-এর সাথে মসজিদে 
নববীর দিকে বের হলাম । তখন লোকেরা খণ্ড খণ্ড জামা‘আতে বিভক্ত ছিল। 
কেউ একাকী ছালাত আদায় করছিল আর কারো পিছনে একদল লোক 
ছালাত আদায় করছিল। উমার (রাঃ) বললেন, আল্লাহ্র কসম, ভাবছি এই 
লোকদেরকে আমি যদি একজন ইমামের পিছনে একত্রিত করতে পারি, তবে 
সেটা উত্তম হবে। অতঃপর তিনি এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তাদেরকে 
উবাই বিন কা'ব (রাঃ)-এর পিছনে একত্রিত করলেন । বর্ণনাকারী বলেন, 
পরে আর এক রাত্রে আমি তার (উমার) সাথে বের হলাম । তখন লোকজন 
তাদের ইমামের সাথে (জামা‘আতে) ছালাত আদায় করছিল। (এ দৃশ্য 
দেখে) উমার (রাঃ) বললেন, কতই না সুন্দর এই নতুন ব্যবস্থা! তারা রাতের 
যে অংশে ঘুমিয়ে থাকে তা রাতের এ অংশ অপেক্ষা উত্তম, যে অংশে তারা 


ছালাত আদায় করে। এর দ্বারা তিনি শেষ রাত বুঝিয়েছেন। কেননা তখন 
লোকজন রাতের প্রথমভাগে (তারাবীহ) ছালাত আদায় করত’ ৷** 


যায়েদ বিন ওয়াহাব বলেন, OU fe 3 0a ds 
bh 2,22 ‘আব্দুল্াহ রামাযান মাসে আমাদেরকে নিয়ে জামা‘আতে 
ছালাত আদায় করতেন, অতঃপর রাতে বাড়ি ফিরতেন’ ৷*২ 


(dl Ms AS BI DLASIN 


এ ব্যাপারে আমি ‘ছালাতুত তারাবীহ’ (পৃঃ ১০১-১১৫) গ্রন্থে বিস্তারিত 
আলোচনা করেছি। পাঠকের জন্য সহজকরণার্থে ও তাকে স্মরণ করিয়ে 
দেয়ার জন্য আমি এখানে উহার সার-সংক্ষেপ উল্লেখ করছি : 


প্রথম পদ্ধতি : ১৩ রাক‘আত । হালকাভাবে দু’রাক‘আত পড়ে এর সূচনা 
করবে। সর্বাগ্রগণ্য মত অনুযায়ী এ দুই রাক‘আত হল এশার ফরয ছালাত 
পরবর্তী দুই রাক‘আত সুন্নাত অথবা এঁ নির্দিষ্ট দু'রাক‘আত ছালাত, যার 
মাধ্যমে রাসূল (ছাঃ) রাতের ছালাত শুরু করতেন । যেমনটি গত হয়েছে। 
অতঃপর অত্যন্ত দীর্ঘ দু'রাক*আত আদায় করবে। অতঃপর এর চেয়ে কম 
দীর্ঘ দু'রাক‘আত পড়বে । অতঃপর পূর্বের চেয়ে কম দীর্ঘ দু'রাক‘আত 
পড়বে। অতঃপর তদপেক্ষা কম দীর্ঘ দু'রাক‘আত পড়বে। অতঃপর এর 
চেয়ে কম দীর্ঘ দু’'রাক‘আত পড়বে । অতঃপর এক রাক‘আত বিতর পড়বে। 


দ্বিতীয় পদ্ধতি : ১৩ রাক‘আত পড়বে । তন্ুধ্যে দুই দুই করে আট রাক‘আত 
পড়বে এবং প্রত্যেক দুই রাক'আত পর সালাম ফিরাবে। অতঃপর পাচ 
রাক‘আত বিতর পড়বে । শুধুমাত্র পঞ্চম রাক‘আতে বসবে এবং সালাম 
ফিরাবে। 


৩১. বুখারী, হ৷/২০১০, “তারাবীহ্র ছালাত’ অধ্যায়, অনুচ্ছেদ-১; মুওয়াত্তা ইমাম মালেক, 
হা/৩৭৮, ‘তারাবীহ্র বর্ণনা’ অনুচ্ছেদ । 

৩২. মুছান্নাফ আব্দুর রাষ্যাক, হা/৭৭৪১, ‘ছিয়াম’ অধ্যায়, ‘কিয়ামে রামাযান’ অনুচ্ছেদ, সনদ 
ছহীহ । ইমাম আহমাদ বিন হাম্বলকে যখন প্রশ্ন করা হয়েছিল, 2 ৯-০ ৯ 
৫৮)৷ = 5 ‘তারাবীহ্র ছালাতকে কি শেষ রাত্রি পর্যন্ত বিলম্বিত করা যাবে’? তখন তিনি 
এটি ও তার পূর্ববর্তী আছারের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, 
‘না। মুসলমানদের সুন্নাতই (প্রথম রাতে তারাবীহ পড়া) আমার নিকট অধিক পছন্দনীয়’ 
(ইমাম আবু দাউদ, মাসায়িল, পৃঃ ৬২) ৷ 


তৃতীয় পদ্ধতি : ১১ রাক‘আত । প্রত্যেক দুই রাক‘আতের মাঝখানে সালাম 
ফিরাবে এবং এক রাক'আত বিতর পড়বে। 

চতুৰ্থ পদ্ধতি : ১১ রাক‘আত ৷ এর মধ্যে প্রথম চার রাক‘আত এক সালামে 
অতঃপর পরের চার রাক‘আত আরেক সালামে পড়বে। অতঃপর তিন 
রাক‘আত বিতর পড়বে। 

রাসুলুল্লাহ (ছাঃ) এই চার ও তিন রাক‘আতের দুই রাক‘আতের মাঝখানে কি 
বসতেন? এ ব্যাপারে আমরা কোন সন্তোষজনক জবাব পাই না। তবে তিন 
রাক‘আত বিতর ছালাতে দুই রাক‘আত পর বসা শরী‘আতসম্মত নয় । 
পঞ্চম পদ্ধতি : ১১ রাক‘আত পড়বে । এর মধ্যে একটানা আট রাক‘আত 
আদায় করে ৮ম রাক‘আতে বসবে এবং তাশাহ্‌হুদ ও নবী (ছাঃ)-এর দরূদ 
পড়ে সালাম না ফিরিয়ে দাড়িয়ে যাবে । অতঃপর এক রাক‘আত বিতর পড়ে 
সালাম ফিরাবে। এই হল নয় রাক‘আত। অতঃপর বসে দুই রাক‘আত 
আদায় করবে । 

ষষ্ঠ পদ্ধতি : ৯ রাক‘আত পড়বে তন্ধ্যে ছয় রাকআত একটানা পড়ে ষষ্ঠ 
রাক‘আতে বসবে অতঃপর তাশাহ্‌হুদ ও নবী (ছাঃ)-এর উপর দরূদ পড়ে 
পূর্বের মতো সালাম না ফিরিয়ে দাড়িয়ে যাবে। অতঃপর এক রাক'আত 
বিতর পড়ে সালাম ফিরাবে। এই হল সাত রাক‘আত । অতঃপর বসে দুই 
রাক‘আত পড়বে। 

এই পদ্ধতিগুলো রাসূলুল্লাহ (ছাঃ) থেকে সুস্পষ্ট নছ বা দলীলের মাধ্যমে 
প্রমাণিত হয়েছে। উক্ত পদ্ধতিগুলোর উপর আরো অন্যান্য প্রকার এভাবে বৃদ্ধি 
করা যেতে পারে যে, প্রত্যেক প্রকার থেকে ইচ্ছামতো রাক‘আত সংখ্যা 
কমিয়ে এক রাক‘আত বিতরে সীমাবদ্ধ করবে। রাসূল (ছাঃ)-এর নিম্নোক্ত 
বাণীর প্রতি আমল করণার্থে। তিনি বলেন, ‘যে চায় সে পাচ রাক‘আত বিতর 
পড়ক, যে চায় সে তিন রাক‘আত বিতর পড়ুক এবং যে চায় সে এক 
রাক‘আত বিতর পড়ুক’ ।** 


এই পাঁচ ও তিন রাক‘আত বিতর চাইলে এক বৈঠকে ও এক সালামে আদায় 
করবে । যেমনটি দ্বিতীয় পদ্ধতিতে বর্ণিত হয়েছে। আর চাইলে প্রত্যেক দুই 
রাক‘আত পর সালাম ফিরাবে। যেমনটি তৃতীয় ও অন্যান্য পদ্ধতিতে বর্ণিত 
হয়েছে। আর এটাই সর্বোত্তম ।*8 


৩৩. তাহাবী, হা/১৬০৩; হাকেম, হ৷/১১২৮; দারাকুতনী, হা/১৬৬০; বায়হাকী, হা/৪৭৭৬ ৷ 


৩৪. একটি গুরুত্বপূর্ণ ফায়েদা : ইবনু খুযায়মা তার ‘ছহীহ’ গ্রন্থে (২/১৯৪, হা/১১৬৮, ‘ছালাত’ 
অধ্যায়) উল্লিখিত পদ্ধতিগুলোর কোন একটিতে আয়েশা (রাঃ) ও অন্যদের বর্ণিত হাদীছ 


র বসা ও সালাম না ফিরানোর বিষয়টি রাসূল (ছাঃ) থেকে আমরা প্রমাণিত 
পাইনি । তবে মূল বিষয়টি জায়েয ৷ কিন্তু যখন নবী (ছাঃ) মাগরিবের ন্যায় 
তিন রাক‘আত বিতর পড়তে নিষেধ করেছেন এবং এর কারণ বর্ণনা করতে 


গিয়ে বলেছেন, ol) = 1,424 U5 ‘তোমরা বিতর ছালাতকে 

মাগরিবের সাথে সাদৃশ্য প্রদান করো না’*, তখন যে ব্যক্তি তিন রাক'আত 

বিতর পড়বে তাকে অবশ্যই এই সাদৃশ্য থেকে বেরিয়ে আসতে হবে। আর 

এটি দু’ভাবে হতে পারে: 

১. জোড় ও বেজোড়ের মাঝখানে সালাম ফিরানো। এটাই অধিক শক্তিশালী 

ও সর্বোত্তম । 

২. জোড় ও বেজোড়ের মাঝখানে না বসা । আল্লাহই সর্বাধিক অবগত । 
তিন রাক‘আত বিতরের কিরাআত (| ৩১৬ $ 8:41) 


তিন রাক‘আত বিতরের প্রথম রাক‘আতে সুরা আলা, দ্বিতীয় রাক‘আতে সূরা 
কাফিরূন এবং তৃতীয় রাক‘আতে সূরা ইখলাছ পড়া সুন্নাত ।** কখনো কখনো 
এর সাথে সুরা ফালাক ও নাস যোগ করবে ।** 


উদ্ধৃত করার পর বলেন, 4৪ 59) ০ 0) 2 Lf 6 if la Ah tS 
ae dl lo hl of EH) tall SE ALS I as he BG ‘sh 
ih 3 A 5 U০ {ৰ ০০১ ‘রাসূলুল্লাহ (ছাঃ) হতে যত রাক'আত 
রাতের ছালাত আদায় করা ও যেভাবে আদায় করা বর্ণিত হয়েছে, তার মধ্যে যে সংখ্যাটা 
পছন্দনীয় তা মানুষের জন্য পড়া জায়েয । উহার যেকোন সংখ্যা আদায় করা কারো জন্য 
নিষেধ নেই’ ৷ 
(আলবানী বলেন) আমার বক্তব্য হল, রাসূল (ছাঃ) থেকে যত রাক‘আত আদায় করা ছহীহ 
প্রমাণিত হয়েছে তাকে আবশ্যকীয়ভাবে আঁকড়ে ধরা ও তার চেয়ে রাক‘আত সংখ্যা বেশি না 
করার যে সিদ্ধান্তকে আমরা পছন্দ করেছি, তা সম্পূর্ণরূপে ইবনু খুযায়মার এ মতের 
অনুকূলে । তাওফীক দেয়ার জন্য মহান আল্লাহ্র যাবতীয় প্রশংসা । আমি তার আরো অধিক 
অনুগ্রহ কামনা করছি। 

৩৫. তাহাবী, হা/১৭৩৮, ‘বিতর’ অনুচ্ছেদ; দারাকুতনী, হা/১৬৬৯; ছহীহ ইবনে হিব্বান, 
হা/২৪২৯ ‘বিতর’ অনুচ্ছেদ । 

৩৬. নাসাঈ, হা/১৭২৯-৩১, ‘রাত ও দিনের নফল ছালাত’ অধ্যায়-২০, অনুচ্ছেদ-৪৭; হাকেম, 
হা/১১৪৪ ‘বিতর’ অধ্যায় । হাকেম হাদীছটিকে ছহীহ বলেছেন। 

৩৭. তিরমিযী, হা/৪৬৩, ‘বিতর’ অধ্যায়-৩, ‘বিতরের কিরাআত’ অনুচ্ছেদ-৯; হাকেম, 
হা/১১৪৪ ৷ হাকেম হাদীছটিকে ছহীহ বলেছেন এবং যাহাবী তীকে সমর্থন করেছেন। 


রাসুলুল্লাহ (ছাঃ) থেকে ছহীহ সূত্রে বর্ণিত আছে যে, তিনি একবার বিতরের 
এক রাক‘আতে সূরা নিসার একশ আয়াত পড়েছিলেন।*” 


দু'আ কুনুত ও তা পাঠের স্থান (৮ +৯ ০+ +০১) 


কিরাআত শেষ করে রুকুর পূর্বে কখনো কখনো এ দু‘আর মাধ্যমে কুনুত 
পড়বে, যেটি রাসূলুল্লাহ (ছাঃ) তার নাতী হাসান বিন আলী (রাঃ)-কে শিখিয়ে 
দিয়েছিলেন। দু‘আটি হল- 


EG LU NN EIEG EESE LS SOME 
i °c ৰণ Al BE 8: EN CHE Re es z & i ‘5 Ne i) ° f ww I, 

EE EEE CBE 2 a V2 El Le SUS, 
উচ্চারণ : আল্লা-হম্মাহ্‌দিনী ফীমান হাদায়তা, ওয়া ‘আ-ফিনী ফীমান “আ- 
ফায়তা, ওয়া তাওয়াল্লানী ফীমান তাওয়াল্লায়তা, ওয়া বা-রিকলী ফীমা 
আ্বায়তা, ওয়া ক্নী শার্রা মা কৃষায়তা; ফাইয্াকা তাকৃযী ওয়া লা 


ইয়ুকূযা আলায়কা, ওয়া ইয়াহু লা ইয়াযিন্ণু মাও ওয়া-লায়তা, ওয়া লা 
ইয়া‘ইয্‌বু' মান “আ-দায়তা, তাবা-রকতা রব্বানা ওয়া তা“আ-লায়তা । 


অনুবাদ : ‘হে আল্লাহ! তুমি যাদেরকে সুপথ দেখিয়েছ, আমাকে তাদের মধ্যে 
গণ্য করে সুপথ দেখাও যাদেরকে তুমি ক্ষমা করেছ, আমাকে তাদের মধ্যে 
গণ্য করে ক্ষমা করে দাও তুমি যাদের অভিভাবক হয়েছ, তাদের মধ্যে গণ্য 
করে আমার অভিভাবক হয়ে যাও । তুমি আমাকে যা দান করেছ, তাতে 
বরকত দাও। তুমি যে ফায়ছালা করে রেখেছ, তার অনিষ্ট হতে আমাকে 
বাঁচাও ৷ কেননা তুমি সিদ্ধান্ত দিয়ে থাক, তোমার বিরুদ্ধে কেউ সিদ্ধান্ত দিতে 
পারে না তুমি যার সাথে বন্ধুত্ব রাখ, সে কোনদিন অপমানিত হতে পারে 
না। আর তুমি যার সাথে শত্রুতা পোষণ কর, সে কোনদিন সম্মানিত হতে 
পারে না। হে আমাদের প্রতিপালক! তুমি বরকতময় ও সর্বোচ্চ’ ।*৯ 


৩৮. নাসাঈ, হা/১৭২৮, ‘রাত ও দিনের নফল ছালাত’ অধ্যায়-২০, ‘বিতরের কিরাআত’ 
অনুচ্ছেদ-৪৬; আহমাদ, হা/১৯৭৭৫, সনদ ছহীহ ৷ 

৩৯. আবু দাউদ, হ৷/১৪২৫, ‘ছালাত’ অধ্যায়-২, ‘বিতরের কুনুত’ অনুচ্ছেদ-৩৪০; তিরমিযী, 
হা/৪৬৪, ‘বিতর’ অধ্যায়-৩, অনুচ্ছেদ-১০; নাসাঈ, হ|/১৭৪৫, ‘রাত ও দিনের নফল ছালাত’ 


কখনো কখনো রাসুলুল্লাহ (ছাঃ)-এর উপর দরূদ পাঠ করবে। যেমনটি পরে 
আসছে ৷ 


রুকুর পরে কুনূত পড়া এবং রামাযানের দ্বিতীয়ার্ধে কুনূতের দু‘আর সাথে 
কাফেরদের প্রতি লা‘নত (অভিসম্পাত), রাসুলুল্লাহ (ছাঃ)-এর উপর দরূদ 
পাঠ এবং মুসলমানদের জন্য দুআ বৃদ্ধি করাতে কোন সমস্যা নেই । উমার 
(রাঃ)-এর যুগে এরূপ করা ইমামগণ থেকে প্রমাণিত রয়েছে। পূর্বোল্লিখিত 
আব্দুর রহমান বিন আব্দুল কারী বর্ণিত হাদীছের শেষাংশে এসেছে- তারা 
রামাযানের দ্বিতীয়ার্ধে কাফেরদেরকে লা‘নত করতো এ দুআ বলে- 


OLE YG EU DASE Le LP TyLad DEAL fs hl 
BY OG, 


উচ্চারণ : অআল্লা-হম্মা কাতিলিল কাফারাতাল্লাযীনা ইয়াছুদ্দুনা ‘আন 
সাবীলিকা, ওয়া ইয়ুকায্যিবুনা রল্সুলাকা, ওয়ালা ইয়ুমিনুনা বিওয়া‘“দিকা ওয়া 
খা-লিফ বায়না কালিমাতিহিম, ওয়া আলকি ফী কুলুবিহিমুর রণ‘বা, ওয়া 
আলকি আলায়হিম রিজযাকা ওয়া আযাবাকা ইলাহাল হাক । 


অনুবাদ : ‘হে আল্লাহ! আপনি কাফেরদেরকে ধ্বংস করুন। যারা আপনার 
রাস্তা বন্ধ করে, আপনার প্রেরিত রাসূলগণকে অবিশ্বাস করে এবং আপনার 
অঙ্গীকারের প্রতি বিশ্বাস স্থাপন করে না। আপনি তাদের দলের মধ্যে ভাঙ্গন 
সৃষ্টি করে দিন, তাদের অন্তরে ভীতি সঞ্চার করুন এবং হে সত্যের উপাস্য! 
তাদের প্রতি আপনার শাস্তিকে অবধারিত করে দিন’। অতঃপর রাসূলুল্লাহ 
(ছাঃ)-এর প্রতি দরূদ পাঠ করতেন এবং সাধ্যানুযায়ী মুসলমানদের জন্য 
কল্যাণ প্রার্থনা করতেন । অতঃপর মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন। 


অধ্যায়-২০, ‘বিতরের দুআ!’ অনুচ্ছেদ-৫১; ইবনু মাজাহ, হা/১১৭৮, অধ্যায়-৫, ‘বিতরের 
কুনুত’ অনুচ্ছেদ-১১৭; ছহীহ ইবনে খুযায়মা, হ৷/১০৯৫; ইরওয়াউল গালীল, হা/৪২৯, সনদ 
ছহীহ ৷ দ্রঃ ছিফাতু ছালাতিন নাবী (৭ম সংস্করণ), পৃঃ ৯৫-৯৬ ৷ 

৪০. ইসমাঈল বিন ইসহাক আল-কাযী, ফাযলুল ছালাত আলান নাবী, পৃঃ ৩৩, তা'লীক আলবানী; 
ছিফাতু ছালাতিন নাবী, পৃঃ ৪৫ । 


বর্ণনাকারী বলেন, কাফেরদের প্রতি লা‘নত, নবী (ছাঃ)-এর প্রতি দরূদ পাঠ, 
মুমিন নর-নারীর জন্য ক্ষমা প্রার্থনা এবং নিজের জন্য চাওয়ার পর তিনি 
(উবাই বিন কা‘ব) বলতেন, 

PES SE ALCS EE NEES UC 
উচ্চারণ : আল্লা-হম্মা ইয়্যা-কা না'বুদু, ওয়ালাকা নুছল্লী ওয়া নাসৃজুদু, ওয়া 
ইলায়কা নাস“আ ওয়া নাহফিদু, ওয়া নারৃজু রহ্‌মাতাকা রব্বানা, ওয়া নাখা-ফু 
‘আযা-বাকাল জিদ্দা, ইয্না ‘আযা-বাকা লিমান ‘আদায়তা মুলহাকৃ । 
অনুবাদ : ‘হে আল্লাহ! আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনার 
জন্যই ছালাত আদায় করি ও সিজদা করি। আমরা আপনার নিকটে ফিরে 
যাওয়ার সর্বাত্মক চেষ্টা করি। হে আমাদের প্রভু! আমরা আপনার রহমত 
কামনা করি এবং আপনার কঠিন শাস্তিকে ভয় করি। আপনার সাথে যে 
শত্ৰুতা পোষণ করেছে, আপনার আযাব তার প্রতি অর্পিত হৌক’ । অতঃপর 
তিনি তাকবীর দিয়ে সিজদায় চলে যেতেন ৷£* 


বিতরের শেষে পঠিতব্য দুআ ($1 > $ 4%.) 
বিতরের শেষে (সালামের পূর্বে বা পরে) এই দু‘আটি পড়া সুন্নাত- 
Ey SE ELSE La CHULA COLA La Bos MA tl 
উচ্চারণ : আল্লা-হনম্মা ইয়ী আ“‘উয়ুবিকা বিরিযাকা মিন সাখাত্বিকা, ওয়া 
বিমু‘আফাতিকা মিন উকুবাতিকা, ওয়া আ‘উয়ু বিকা মিনকা, লা উহছী 
ছানাআন আলায়কা, আনতা কামা আছনায়তা ‘আলা নাফসিকা । 
অনুবাদ : ‘হে আল্লাহ! আমি আপনার সন্তুষ্টির মাধ্যমে আপনার ক্রোধ থেকে 
এবং আপনার ক্ষমার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাচ্ছি। আমি 
আপনার মাধ্যমে আপনার নিকট আশ্রয় চাচ্ছি। আমি আপনার প্রশং 


গণনা করতে পারব না। আপনি আপনার যেভাবে প্রশংসা করেছেন, 
তেমনটিই আপনার জন্য প্রযোজ্য’ ।£২ 


8৪১. ছহীহ ইবনে খুযায়মা, ২/১৫৫-১৫৬, হাী/১১০০ ৷ 
৪২. আবু দাউদ, হ৷/১৪২৭, ‘বিতরের কুনুত’ অনুচ্ছেদ-৩৪০; ইবনু মাজাহ, হা/১১৭৯, অধ্যায়- 
৫, ‘বিতরের কুনুত’ অনুচ্ছেদ-১১৭; ইরওয়াউল গালীল, হা/৪৩০, হাদীছ ছহীহ । 


বিতরের সালাম ফিরানোর পর (তিনবার) সরবে ১4 এ ১০ 
সুবহানাল মালিকিল কুদ্দুস বলবে এবং তৃতীয়বার দীর্ঘ টানে বলবে ।** 


বিতর পরবর্তী দু'রাক‘আত ছালাত (০. ৩% |) 


রাসুলুল্লাহ (ছাঃ)-এর কর্ম** দ্বারা প্রমাণিত হওয়ার কারণে বিতরের পরে 
মুছনল্রী দু'রাক‘'আত নফল ছালাত আদায় করতে পারেন। শুধু তার কর্মই 
নয়) বরং উক্ত দু'রাক'আত ছালাত আদায় করার জন্য তিনি তীর উম্মতকে 


নির্দেশ প্রদান করে বলেছেন, Sis Hf Et JE He 5d) 
LEE SEES SD SB এছ সন কলাৰ ভী। 
অতএব তোমাদের কেউ যখন বিতর পড়বে, তখন যেন সে দুই রাক'আত 


নফল ছালাত আদায় করে নেয়। অতঃপর যদি সে রাতে জাগতে পারে (তো 
ভাল কথা) । অন্যথায় এই দুই রাক‘আত তার জন্য যথেষ্ট হবে’ ৫ 


এই দুই রাক‘আতে সূরা যিলযাল ও কাফিরূন পড়া সুন্নাত ।8* 


৪৩. আবু দাউদ, হা/১৪৩০, ‘বিতরের পরের দুআ’ অনুচ্ছেদ-৩৪১; নাসাঈ, হা/১৬৯৯,১৭০১, 
অধ্যায়-২০, অনুচ্ছেদ-৩৭, হাদীছ ছহীহ । 

88. মুসলিম, হা/৭৩৮, ‘মুসাফিরদের ছালাত’ অধ্যায়-৬, অনুচ্ছেদ-১৭; আবু দাউদ, হা/১৩৪০, 
‘ছালাত’ অধ্যায়, ‘রাত্রির ছালাত’ অনুচ্ছেদ-৩১৬; নাসাঈ, হা/১৭১৮, ‘সাত রাক‘আত বিতর 
কিভাবে পড়তে হবে’ অনুচ্ছেদ-৪২; ইবনু মাজাহ, হা/১১৯১, অধ্যায়-৫, ‘তিন, পাচ, সাত ও 
নয় রাক‘আত বিতরের বর্ণনা’ অনুচ্ছেদ-১২৩, সনদ ছহীহ । 

8৫. ছহীহ ইবনে খুযায়মা, হ৷/১১০৬; দারেমী, হা/১৫৫৫, ছালাত’ অধ্যায়, বিতরের পরে দুই 
রাক‘আত ছালাত’ অনুচ্ছেদ-২১৫; সিলসিলা ছহীহা, হা/১৯৯৩ ৷ দীর্ঘকাল এই দুই 
রাক‘আতের ব্যাপারে আমি দ্বিধাদ্বন্দরে ছিলাম । অতঃপর যখন নবী করীম (ছাঃ)-এর এই 
নির্দেশ সম্পর্কে অবগত হলাম, তখন দ্রুত তা বাস্তবায়ন করলাম। আর জানলাম যে, ত তীর 
(ছাঃ)-এর বাণী- 15, J Us = 1১৩: ‘তোমরা বিতরকে তোমাদের রাত্রির শেষ 
ছালাত হিসেবে নির্ধারণ করো’ (বুখারী, হা/৯৯৮, ‘বিতর’ অধ্যায়-১৪, অনুচ্ছেদ-৪; মুসলিম, 
হ৷/৭৫১, ‘মুসাফিরদের ছালাত’ অধ্যায়-৬, অনুচ্ছেদ-২০) এঁচ্ছিক, আবশ্যিক নয় ১ ৯!) 
(০৮১J ৷ এটি ইবনু নাছরের কথা । দ্রঃ কিয়ামু রামাযান, পৃঃ ১৩০ । 


৪৬. ছহীহ ইবনে খুযায়মা, হা/১১০৪, ১১০৫, আয়েশা ও আনাস (রাঃ) থেকে দু’টি সনদে, যার 
একটি অপরটিকে শক্তিশালী করে। ইবনু হিব্বান, হা/২৬৩৫ ‘নফল ছালাত সমূহ’ অনুচ্ছেদ; 
আহমাদ, হা/২২৩০০ । দ্রঃ ছিফাতু ছালাতিন নাবী, পৃঃ ১২৪ । 


ইতিকাফ ** (৩৯2০৪১)।) 


ইতিকাফের বৈধতা (449/44) 
রামাযান ও রামাযানের বাইরে বছরের অন্যান্য দিনগুলো ইতিকাফ করা 
সুন্নাত । এ ব্যাপারে মূল দলীল হল মহান আল্লাহ্‌র বাণী- SOG 3, 


.>{| ‘তোমরা মসজিদ সমূহে ইতিকাফরত অবস্থায়...’ (বাকারাহ ১৮৭)। 


সাথে সাথে রাসুলুল্লাহ (ছাঃ)-এর ই‘তিকাফের ব্যাপারে অসংখ্য ছহীহ হাদীছ 
এবং এ সম্পর্কে সালাফে ছালেহীনের অনেক আছার এসেছে। ইবনু আবী 
হয়েছে ।£* 


8৭. ইতিকাফ শব্দের আভিধানিক অর্থ : 5 ০ ১ =: 42 All 3 sol e95 
‘কোন জিনিসকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা ও তার প্রতি মনকে আবদ্ধ রাখা। চাই সেটা ভাল 
হোক বা মন্দ’ ৷ যেমন মহান আল্লাহ বলেন, 3005 ০ 8 ৬ 5 40 06 3] 
৩:৫৮ ‘যখন সে (ইবরাহীম) তার পিতা ও সম্প্রদায়কে বলল, এ মূর্তিগুলো কী, যেগুলোর 
পূজায় তোমরা রত রয়েছ’ (আনিয়া ৫২) । 
পারিভাষিক অর্থে ইতিকাফ বলতে বুঝায়- 4 0) ০/4) 4% 43 5); dl e935 
৬৬ ‘আল্লাহ তা'আলার নৈকট্য হাছিলের নিয়তে মসজিদকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং 
সেখানে অবস্থান করা’ (ফিকহুস সুন্নাহ ১/৪১৬-১৭)। 
ইতিকাফে বসা ও বের হওয়ার সময় : ২০ রামাযান দিবাগত সন্ধ্যার পূর্বে ইংতিকাফের জন্য 
মসজিদে প্রবেশ করতে হবে (ফিকৃহুস সুর্নাহ)। নবী করীম (ছাঃ) রামাযানের শেষের দশকে 
ইতিকাফ করতেন। আর শেষের দশক শুরু হয় ২০ রামাযান দিনের শেষ থেকে (এ) 
শাওয়ালের চাদ দেখা গেলে মাগরিবের পর ইতিকাফ শেষ হবে (এ) । 
ই‘তিকাফরত অবস্থায় করণীয় : এ সম্পর্কে শায়খ উছায়মীন বলেন, ‘ই‘তিকাফকারীর উচিত 
আল্লাহ্‌র আনুগত্য তথা ছালাত, কুরআন তেলাওয়াত ও আল্লাহ্‌র যিকিরে ব্যস্ত থাকা । কারণ 
এটাই ই‘তিকাফের উদ্দেশ্য । সে তার সাথীদের সাথে সামান্য কথা বললে তাতে কোন সমস্যা 
নেই ৷ বিশেষতঃ যদি তাতে ফায়েদা থাকে’ (ফাতাওয়া উছায়মীন, ‘ছিয়াম’ অধ্যায়, প্রশ্নোত্তর 
নং 8৪৫৫) ।-অনুবাদক 

8৮. ঢু হজে চরকে যাত ক মমা বছ ত ক 


খা SH JS G5 Ww a0 LE UE ‘dl a ) Uy ESE 
BE Ye ‘যে ব্যক্তি আল্লাহর সম্তষ্টির নিমিভে একদিন ইতিকাফ করবে, আল্লাহ 


তার ও জাহান্নামের মাঝে তিনটি পরিখা তৈরি করবেন । প্রত্যেক পরিখার দূরত্ব পূর্ব-পশ্চিমের 
দূরত্বের ন্যায়’ ৷ 


প্রমাণিত হয়েছে যে, শাওয়ালের শেষ দশকে* রাসূলুল্লাহ (ছাঃ) ইতিকাফ 
করেছেন। আর এটাও প্রমাণিত হয়েছে যে, উমার (রাঃ) রাসূলুল্লাহ (ছাঃ)-কে 
বলেছিলেন, | ill Ss df SH sf ahd SON CS 
[A ES] Si 2,6 : 1৬ ‘আমি জাহেলী যুগে মসজিদুল হারামে 
এক রাত ইতিকাফ করার মানত করেছিলাম । রাসূল (ছাঃ) বললেন, তাহলে 
তুমি তোমার মানত পূর্ণ করো’ । [অতঃপর তিনি এক রাত ইতিকাফ 
করেন] ৷? 

রামাযান মাসে ইতিকাফ করার ব্যাপারে সর্বাধিক তাগিদ রয়েছে। আবু 
হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, ০; 4 ৷ ৪.৮ 4 049 ৩ 
EE 5 a3 ANOS EB olf FG ULL YS 3 LSE 
৮৮% ১/১৫ “রাসূলুল্লাহ (ছাঃ) প্রত্যেক রামাযানে দশ দিন ইতিকাফ 
করতেন । তবে যে বছর তিনি মৃত্যুবরণ করেন, সে বছর বিশ দিন ইতিকাফ 
করেছিলেন’ ৷ 


(বর্তমান সংস্করণে) আমি তা বাদ দিয়েছি। কারণ তাখরীজ করার পরে আমার কাছে উহার 
দুর্বলতা প্রকাশ পেয়েছে। এ হাদীছের ব্যাপারে ‘সিলসিলাতুল আহাদীছ আয-যঈফা'য় 
(হা/৫৩৪৫) আমি বিস্তারিত আলোচনা করেছি। আমার ও আমার পূর্বে হায়ছামীর নিকটে 
উহার যে ক্রটি অজ্ঞাত ছিল, তাতে আমি তা খোলাসা করে দিয়েছি । 


[ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, আমি ইমাম আহমাদকে জিজ্ঞেস করেছিলাম, s 2 
ou 20 ১% ‘আপনি ই‘তিকাফের ফযীলত সম্পর্কে কিছু জানেন’? তিনি বললেন, 


(০ ৬ 0 না । তবে কিছু যঈফ (হাদীছ) রয়েছে’ (ফিকহুস সুন্নাহ ১/৪১৬) । যেমন- 
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত আছে যে, SUE SS Bohs 
বলেছেন, ‘সে নিজেকে পাপ সমূহ থেকে বিরত রাখে এবং তার জন্য নেকীসমূহ লিপিবদ্ধ করা 
হয় ওঁ ব্যক্তির ন্যায়, যে যাবতীয় সৎ কাজ সম্পাদন করে’ (ইবনু মাজাহ, হা/১৭১৮; 
মিশকাত, হা/২১০৮) ! হাদীছটি যঈফ]- -অনুবাদক 

8৪৯. বুখারী, হা/২০৪১, ‘ইতিকাফ’ অধ্যায়-৩৩, ‘শাওয়াল মাসে ইতিকাফ করা’ অনুচ্ছেদ-১৪; 
মুসলিম, হা/১১৭৩, হি‘তিকাফ’ অধ্যায়-১৪, ‘ইতিকাফ করতে ইচ্ছুক ব্যক্তি কখন 
ই‘তিকাফের স্থানে প্রবেশ করবে’ অনুচ্ছেদ-২; ছহীহ ইবনে খুযায়মা, হা/২২২৪, অনুচ্ছেদ- 

২৫৬ ৷ 

৫০. বুখারী, হা/২০৩২, ‘ইতিকাফ’ অধ্যায়-৩৩, রাত্রিতে ইতিকাফ করা’ 

হা/২০৪২ ৷ বন্ধনীর মধ্যে উল্লিখিত অতিরিক্ত অংশটুকু বুখারীর ৷ মুসলিম, হা/১৬৫৬, পথ 
অধ্যায়-২৭, অনুচ্ছেদ-৭; ছহীহ ইবনে খুযায়মা, হা/২২২৮-২৯, ‘ছিয়াম’ অধ্যায়, অনুচ্ছেদ- 
২৫৮, হা/২২৩৯, অনুচ্ছেদ-২৬৮ । 

৫১. বুখারী, হ|/২০৪৪, ‘ইতিকাফ’ অধ্যায়, ‘রামাযানের মধ্য দশকে ইতিকাফ করা’ অনুচ্ছেদ- 

১৭; ছহীহ ইবনে খুযায়মা, হা/২২২১, ‘ছিয়াম’ অধ্যায়, অনুচ্ছেদ-২৫৩ । 


রামাযানের শেষ দশকে ইতিকাফ করা সর্বোত্তম । কেননা আমৃত্যু রাসুলুল্লাহ 
(ছাঃ) রামাযানের শেষ দশকে ইতিকাফ করতেন ।২ 


ই‘তিকাফের শর্তসমূহ (৭৮,৯) 
মসজিদসমূহে ছাড়া ই'তিকাফ শরী‘আতসম্মত নয়। কেননা মহান আল্লাহ 
বলেন, =.) i Sir Ef Al U ‘তোমরা মসজিদ সমূহে 


ই‘তিকাফরত অবস্থায় তাদের (স্ত্রীদের) প্রতি সংগত হয়ো না’** (বাকারাহ 
১৮৭) ৷“ আয়েশা (রাঃ) বলেন, 


U0 EEE Et ) ES Uf GSE 5 si 
PLS 23 U ৯ U0 Y EAS 0 RDC a2 
Prat MSE os He, 


‘ই‘তিকাফকারীর ক্ষেত্রে সুন্নাত হল (১) সে যেন আবশ্যকীয় প্রয়োজন ছাড়া 
(মসজিদ থেকে) বাইরে বের না হয় (২) রোগীর শুশ্রযা না করে (৩) তার 


৫২. বুখারী, হা/২০২৬, হিতিকাফ’ অধ্যায়, রামাযানের শেষ দশকে ইতিকাফ এবং সব 
মসজিদেই ইতিকাফ করা’ অনুচ্ছেদ-১; মুসলিম, হা/১১৭২, ‘ইতিকাফ’ অধ্যায়-১৪, 
‘রামাযানের শেষ দশকে ইতিকাফ করা’ অনুচ্ছেদ-১; ছহীহ ইবনে খুযায়মা, হা/২২২৩, 
‘ছিয়াম’ অধ্যায়, অনুচ্ছেদ-২৫৫; ইরওয়াউল গালীল, হা/৯৬৬ ৷ 

৫৩. A Uf: ES U9 অৰ্থাৎ ‘তোমরা তাদের সাথে সহবাস করো না' ৷ ইবনু 
আব্বাস (রাঃ) বলেন, ENTRIES de te SNE BE 

৮% ১ +৯ ৮ ‘আল-মুবাশারাহ, আল-মুলামাসাহ ও আল-মাস্সু সবই সহবাস অর্থে 
ব্যবহত হয়। কিন্তু আল্লাহ তা‘আলা যখন যে শব্দ দ্বারা যা ইচ্ছা ইঙ্গিত করেন’ (বায়হাকী 
৪/৩২১, হা/৮৫৯৭, ‘ছিয়াম’ অধ্যায়, অনুচ্ছেদ-১৪৪, এটি এমন সনদে বর্ণনা করেছেন যার 
বৰ্ণনাকারীগণ নির্ভরযোগ্য ৷ 

৫৪. আমরা যা উল্লেখ করেছি সে বিষয়ে ইমাম বুখারীও এই আয়াত দ্বারা দলীল সাব্যস্ত করেছেন। 
হাফেয ইবনু হাজার আসকব্বালানী বলেন, 


Em 0 cw AC NPS AE ml LEG Eo I a Cn SU 9 
+ u be UGE fA sf ml sl ৮ £৮৯ঠ৮ 2d EY 


‘আয়াত থেকে দলীল গ্রহণের যুক্তি হল-যদি মসজিদ ছাড়া অন্যত্র ই'তিকাফ শুদ্ধ হত, তাহলে 
স্ত্রী সহবাস হারাম হওয়াকে মসজিদের সাথে নির্দিষ্ট করা হত না। কেননা সকলের এক্যমতে 
সহবাস ই‘তিকাফের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাই (আয়াতে) মসজিদসমূহের উল্লেখের দ্বারা 
বুঝা গেল যে, উদ্দেশ্য হল মসজিদ ছাড়া ইতিকাফ হবে না’ (ফাতহুল বারী, ৪/৩৪৫) । 


স্ত্রীকে স্পর্শ না করে (৪) তার সাথে মিলন না করে। আর জামা‘আত 
অনুষ্ঠিত হয় এমন মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। আর যে ব্যক্তি ইতিকাফ 
করবে তার ছিয়াম রাখা সুন্নাত’ ৷ 
ই‘তিকাফের জন্য জামে মসজিদ হওয়া বাঞ্চনীয় । যাতে ই‘তিকাফকারী 
জুম‘আর ছালাতের জন্য মসজিদ থেকে বের হতে বাধ্য না হয়। কারণ 
জুম‘আর ছালাতের জন্য বের হওয়া তার উপর ওয়াজিব । আয়েশা (রাঃ 


থেকে বর্ণিত পূর্বোক্ত হাদীছের একটি বর্ণনায় এসেছে- U EEE i 
সে >" ‘জামে মসজিদ ব্যতীত ইতিকাফ হয় না’ ।“* 


অতঃপর আমি একটি সুস্পষ্ট ছহীহ হাদীছ সম্পর্কে অবগত হয়েছি, যেটি 
আয়াতে (বাকারাহ ১৮৭) উল্লিখিত মসজিদগুলোকে তিনটি মসজিদ- মসজিদুল 
হারাম, মসজিদে নববী ও মসজিদুল আকা দ্বারা খাছ বা নির্দিষ্ট করে। 
হাদীছটি হল- য5১৬৷ = Sl ১5%৷ ১ ‘তিনটি মসজিদ ব্যতীত 
ইতিকাফ হয় না’ ।* 
আমার জানা মতে পূর্ববর্তী বিদ্বানদের মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামান, সাঈদ 
ইবনুল মুসাইয়িব ও আতা প্রমুখ এ মতের প্রবক্তা । তবে আতা মসজিদুল 
আকচছার কথা উল্লেখ করেননি । অন্যরা সাধারণভাবে জামে মসজিদের কথা 
বলেছেন। কেউ কেউ এ মতের বিরোধিতা করে বলেছেন, ওয়াক্তিয়া 
মসজিদে হলেও চলবে । তবে এটা সুস্পষ্ট যে, এ সকল মতের মধ্যে যেটি 
হাদীছের অনুকূলে সেটি গ্রহণ করা ও সেদিকে প্রত্যাবর্তন করাই বাঞ্চনীয় । 
আল্লাহ তা‘আলাই সর্বাধিক অবগত । 


= 


৫৫. বায়হাকী ছহীহ সনদে, হা/৮৫৯৩, ‘ছিয়াম’ অধ্যায়, অনুচ্ছেদ-১৪৪; আবু দাউদ হাসান 
সনদে, হা/২৪৭৩, ছিয়াম’ অধ্যায়-৮, অনুচ্ছেদ-৮০। [আবূ দাউদে $55 এ 0 
‘জানাযায় অংশগ্রহণ করবে না’ অংশটুকুও রয়েছে]-অনুবাদক 

৫৬. আবু দাউদ, হা/২৪৭৩, আয়েশা (রাঃ) হতে হাসান সনদে । ইমাম বায়হাকী ইবনু আব্বাস 
(রাঃ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, 2 ১ a ঞ ) sh ol ণ! 


3 s 5) LU ০5 ‘আল্লাহ্‌র নিকট সবচেয়ে অপছন্দনীয় বস্তু হচ্ছে 
বিদ‘আত । আর ওয়াক্তিয়া মসজিদ সমূহে ইতিকাফ করাও বিদ‘আতের শামিল’ (বায়হাকী, 
হা/৮৫৭৩ ‘ছিয়াম’ অধ্যায়, ‘মসজিদে ইতিকাফ করা’ অনুচ্ছেদ-১৩৯) । 

৫৭. তাহাবী, হা/২৩২৭; ইসমাঈলী, হা/৩৪৫; বায়হাকী, হা/৮৫৭৪, ‘ছিয়াম’ অধ্যায়, অনুচ্ছেদ- 
১৩৯, হুযায়ফা ইবনুল ইয়ামান হতে ছহীহ সনদে । সিলসিলা ছহীহা, হা/২৭৮৬ । আমরা 
উপরে যা উল্লেখ করেছি তার অনুকুূলের আছারগুলো এতে তাখরীজ করা হয়েছে। যার 
সবগুলোই ছহীহ । 


ই‘তিকাফকারীর জন্য ছিয়াম রাখা সুন্নাত । যেমনটি পূর্বোল্লিখিত আয়েশা 
(রাঃ) বর্ণিত হাদীছে এসেছে ।* 


ই‘তিকাফকারীর জন্য যা বৈধ (45৯০১ ১% ৮) 


পেশাব-পায়খানা করার জন্য ই‘তিকাফকারীর মসজিদ থেকে বের হওয়া 
জায়েয । অনুরূপভাবে মাথা ধৌত করানো ও চুল সিঁথি করানোর উদ্দেশ্যেও 


সে মসজিদ থেকে তার মাথা নেয় করতে গারি়।আছরশ (যা) রলেম। OF 
3 [OSE] 5 Lb Ge GE Id oy she di Se dl J oN 


৫৮. বায়হাকী ছহীহ সনদে, হা/৮৫৯৩; আবু দাউদ হাসান সনদে, হা/২৪৭৩ ৷ 
ইমাম ইবনুল কাইয়নিম ‘যাদুল মা‘আদ’ গ্রন্থে বলেছেন, 4৪ &৷ $০ 0 5 
So FY = LOE HE Lb SY bE GAH ly 
Jb ci Uy be do BIL DSU ca ed OK 
ত: Ef S42 Sb A) sf Ay > 4 এ BUS 
LL AEN rh < ৯7 ৩৮ ‘ছিয়াম ব্যতীত নবী (ছাঃ) ই‘তিকাফ 
করেছেন মর্মে কোন বর্ণনা আসেনি। বরং আয়েশা (রাঃ) বলেছেন, ‘ছওযম ব্যতীত ইতিকাফ 
হয় না’ । আল্লাহ তা‘আলা ছওমের সাথে ব্যতীত ই‘তিকাফের কথা উল্লেখ করেননি । আর 
রাসূল (ছাঃ)ও ছওম ব্যতীত ইতিকাফ করেননি । সুতরাং দলীলের দিক দিয়ে প্রাধান্যযোগ্য 
মত হল, ই‘তিকাফের জন্য ছওম শর্ত । অধিকাংশ পূর্ববর্তী বিদ্বান এ মতের উপরই রয়েছেন। 
শায়খুল ইসলাম আবুল আব্বাস ইবনু তায়মিয়াও এ মতকেই প্রাধান্য দিতেন’ ৷ 
(আলবানী বলেন) আমার বক্তব্য হল, এর আলোকে এটাও সাব্যস্ত হয় যে, যে ব্যক্তি মসজিদে 
ছালাত আদায় অথবা এতদ্্যতীত অন্য কোন কারণে গিয়ে সেখানে তার অবস্থানকালীন 
সময়টুকু ই‘তিকাফ করার সংকল্প করবে, এটা তার জন্য শরী‘আতসম্মত হবে না। শায়খুল 
ইসলাম ‘আল-ইখতিয়ারাত’ গ্রন্থে সুস্পষ্টভাবে এ মতই প্রকাশ করেছেন। 

৫৯. ই‘তিকাফকারীর খাদ্য সরবরাহের লোক না থাকলে খাওয়ার জন্য সে বাড়িতে আসতে 
পারবে। তবে খাদ্য সরবরাহের লোক থাকলে মসজিদ থেকে বের হবে না। কেননা 
ইতিকাফরত ব্যক্তি আবশ্যকীয় প্রয়োজন ছাড়া বাইরে বের হতে পারবে না। যদি 
ই‘তিকাফরত ব্যক্তি অপবিত্র হয়ে যায় তাহলে পবিত্রতা অর্জনের জন্য গোসলের উদ্দেশ্যে 
মসজিদ থেকে বাইরে বের হওয়া তার জন্য আবশ্যক (যদি মসজিদে গোসলের ব্যবস্থা না 
থাকে তাহলে) ৷ কেননা এমতাবস্থায় তাকে গোসল করতেই হবে। কিন্তু যদি শরীর শীতল 
করার জন্য গোসল উদ্দেশ্য হয়, তাহলে মসজিদ থেকে বের হবে না। আর যদি শরীরের 
অসহনীয় দুর্গন্ধ দূর করার জন্য গোসল করার প্রয়োজন পড়ে, তাহলে মসজিদ থেকে 
বাইরে বের হওয়া জায়েয (ফাতাওয়া উছায়মীন, ‘ছিয়াম’ অধ্যায়, প্রশ্নোত্তর ৪৭৬ ও 
৪৮২)। ই‘তিকাফরত ব্যক্তি প্রয়োজনবোধে মোবাইলে প্রয়োজনীয় কথাও বলতে পারবে 
(এ, প্রশ্নোত্তর নং ৪৭৯) । 


ES a itty Bl EL Ee Ul aie 
EAE REN EN EES EG IE SEE 
(৫5% ৩৮ “রাসূলুল্লাহ (ছাঃ) মসজিদে [ই‘তিকাফরত অবস্থায়]! আমার 
দিকে তার মাথা বাড়িতে দিতেন, [আর আমি আমার কক্ষে থাকা অবস্থায়] 
তীর মাথা আঁচড়িয়ে দিতাম । [একটি বর্ণনায় রয়েছে, আমি খতুবতী অবস্থায় 
তীর মাথা ধুয়ে দিতাম। আর তখন আমার ও তীর মাঝে দরজার চৌকাঠ 


পরিমাণ দূরত্ব বজায় থাকত] । আর তিনি যখন ই‘তিকাফরত থাকতেন, তখন 
[মানবীয়] প্রয়োজন ছাড়া বাড়িতে প্রবেশ করতেন না’ ।** 


ই‘তিকাফকারী ও অন্যদের জন্য মসজিদে ওযূ করা জায়েয ৷ রাসুলুল্লাহ 
(ছাঃ)-এর জনৈক খাদেম বলেন, 8 2 4 LY 
SEH ee = ‘নবী (ছাঃ) মসজিদে হালকাভাবে ওযু 
করেছিলেন’ ৷* 


মসজিদের পিছন দিকে ই‘তিকাফকারী ছোট্ট তাবু টানিয়ে সেখানে ইতিকাফ 
করতে পারবে। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) যখন ইতিকাফ করতেন, তখন 


আয়েশা (রাঃ) তীর জন্য একটি তাবু (=) তৈরি করে দিতেন “২ আর এটি 
তিনি রাসূল (ছাঃ)-এর নির্দেশেই করতেন ।** 


৬০. বুখারী, হা/২০২৯, ‘ইতিকাফ’ অধ্যায়, ‘(প্রাকৃতিক) প্রয়োজন ছাড়া ই‘তিকাফকারী তার 
বাড়িতে প্রবেশ করতে পারবে না’ অনুচ্ছেদ-৩, হা/২০২৮, ২০৩০, ২০৩১; মুসলিম, 
হা/২৯৭, ‘হায়েয’ অধ্যায়, অনুচ্ছেদ-৩; মুছান্নাফ ইবনে আবী শায়বা, হা/৯৭৯০, ‘ছিয়াম’ 
অধ্যায়, অনুচ্ছেদ-৮৫; আহমাদ, হা/২৬০২৬ । 

৬১. বায়হাকী উত্তম সনদে, হা/৮৫৯৯, ছিয়াম’ অধ্যায়, অনুচ্ছেদ-১৪৬ । 

৬২. 9 ১ le 03843 PE OR Ny Bye jf 23 or Al om sl 
.5১৬ ‘পশম বা পালকের তৈরি আরবের এক ধরনের গৃহকে ‘খিবা’ বা তাবু বলা হয়। এটি 
চুলের তৈরি হয় না। এটি দুই বা তিন খুঁটি বিশিষ্ট হয়’ (আন-নিহায়া ফী গারীবিল হাদীছ 
ওয়াল আছার) ৷ 

৬৩. বুখারী, হা/২০৩৩, ‘ইতিকাফ’ অধ্যায়, ‘মহিলাদের ইতিকাফ করা’ অনুচ্ছেদ-৬, মুসলিম, 

হা/১১৭৩, ‘ইতিকাফ’ অধ্যায়-১৪, ‘ই‘তিকাফ করতে ইচ্ছুক ব্যক্তি কখন ই‘তিকাফের স্থানে 
প্রবেশ করবে’ অনুচ্ছেদ-২। আয়েশা (রাঃ)-এর কর্মটি বুখারীতে এবং রাসূলের নির্দেশ 
মুসলিমে বর্ণিত হয়েছে। 


তিনি (ছাঃ) একবার একটি তুকী তাবুতে* (5% % 5) ইতিকাফ 

করেছিলেন । যার দরজায় একটি চাটাই ঝুলানো ছিল ()০% gq bo 

মহিলার ইতিকাফ করা ও মসজিদে স্বামীর সঙ্গে তার সাক্ষাৎ করার বৈধতা 
Cel Sd 23) Buys HAL SS U) 

স্বামী মসজিদে ই‘তিকাফরত অবস্থায় স্ত্রীর তার সঙ্গে সাক্ষাৎ করা এবং 


মসজিদের দরজা পর্যন্ত এগিয়ে এসে স্ত্রীকে বিদায় জানানো জায়েয ৷ ছাফিয়্যা 
(রাঃ) বলেন, 


20 Tl Gd Bl SEL 5 Se do 


al EE] 2 IE; [> ‘3 2 ৰ 540 EE [SLE 


AD Blow GLa Ee SUI] CB Cs 
al jel EEASEAE NES Se Bs WELL, 
i Lo 8 bali Se ols 2 dk ARE 


4 4 OE es SF Sl oe Jus A 


/ 2 3 4 0 


EE Go : UG লী 4 


EE EOE 


Ee 06 2 US OE Sf iss 


i. 


LE el SE Jy 


৬৪. অর্থাৎ ছোট্ট তীবুতে (১/০ 45 ) । দরজাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য দরজার 


উপর ঝুলানো চাটাইকে (পর্দা) ১4.এ| বলা হয়। উদ্দেশ্য হল তিনি তীবুর দরজার উপর 
একখণ্ড মাদুর বা চাটাই স্থাপন করেন । যাতে তার ভিতরে কারে দৃষ্টি না পড়ে । যেমনটি সিন্ধী 
বলেছেন। তবে এটা বলা আরো ভাল হবে যে, ই‘তিকাফকারীর সামনে দিয়ে অতিক্রমকারীর 
মাধ্যমে যেন তার মনোযোগে বিঘ্ন না ঘটে ৷ যাতে ই‘তিকাফের উদ্দেশ্য ও তার চেতনাকে 


অর্জন করা যায়। যেমন ইমাম ইবনুল কাইয়িম বলেছেন, 55 on J a USS 
oy a 5) bl টি APD চা an od EC 
BA BV 00 dh EECA ‘মূৰ্খরা ই‘তিকাফের স্থানকে পারস্পরিক মেলামেশার 
স্থান; দর্শনার্থীদের জড়ো হওয়ার স্থান এবং তাদের মধ্যে গল্প-গুজবের স্থান বানিয়ে নেয়ার 
বিপরীত ৷ এটা এক ধরনের ইতিকাফ । আর নবী (ছাঃ)-এর ই‘তিকাফের ধরন সম্পূর্ণ ভিন্ন । 
আল্লাহই তাওফীক দাতা’ । 
৬৫. মুসলিম, হা/১১৬৭, ছিয়াম’ অধ্যায়, অনুচ্ছেদ-৪০; ছহীহ ইবনে খুযায়মা, হা/২১৭১, 
‘ছিয়াম’ অধ্যায়, অনুচ্ছেদ-২১১, হা/২২১৯, অনুচ্ছেদ-২৫১ । 


‘রাসুলুল্লাহ (ছাঃ) [রামাযানের শেষ দশকে মসজিদে] ই‘তিকাফরত ছিলেন। 
আমি রাত্রি বেলায় তার সাথে দেখা করতে এলাম [তখন তার নিকট তার 
স্ত্রীগণ ছিলেন। (আমাকে দেখে) তারা চলে গেলেন ।] অতঃপর আমি তীর 
সাথে [কিছুক্ষণ] কথাবার্তা বললাম । অতঃপর আমি ফিরে যাবার জন্য উঠে 
দাড়ালাম । [তখন তিনি বললেন, তাড়াহুড়া করো না। যাতে আমি তোমার 
সাথে ফিরতে পারি ।] অতঃপর আমাকে পৌছিয়ে দেয়ার জন্য তিনি উঠে 
দাড়ালেন। তার (ছাফিয়্যা) বাসস্থান ছিল উসামা বিন যায়েদের বাড়িতে । 
[যখন তিনি উম্মে সালামাহ (রাঃ)-এর গৃহসংলগ্ন মসজিদের দরজা পর্যন্ত 
পৌছলেন], তখন দু'জন আনছারী সেখান দিয়ে যাচ্ছিল । তারা রাসুলুল্লাহ 
(ছাঃ)-কে দেখে দ্রুততা অবলম্বন করল । তখন নবী (ছাঃ) বললেন, তোমরা 
দু'জন থাম। ইনি হলেন ছাফিয়্যা বিনতু হুওয়াই। তখন তারা বলল, 
সুবহানাল্লাহ! হে আল্লাহ্‌র রাসূল! তিনি বললেন, ‘শয়তান মানুষের রক্তের 
শিরা-উপশিরায় চলাফেরা করে। আমি ভয় করলাম যে, সে তোমাদের মনে 
সন্দেহ সৃষ্টি করতে পারে’ । অথবা আরো কিছু বললেন ।** 


এমনকি স্বামীর সাথে স্ত্রীর বা স্ত্রীর একাকী ইতিকাফ করা জায়েয ।*' 
আয়েশা (রাঃ) বলেন, $4 4০১ ০ 9 ৪ ৯ 0০9 ৮ ২১4%) 
EGET 40 ac lia ALL 0) 
ৰ লেও ৰ ০১০) ৪০১ ৬১% 5,০)/, রাসূলুল্লাহ (ছাঃ)-এর 
সাথে তার এক মুস্তাহাযা স্ত্রী (অন্য বর্ণনায় রয়েছে, তিনি হলেন উম্মে 
সালামাহ) ইতিকাফ করেন। তিনি লাল ও হলুদ রংয়ের স্রাব নির্গত হতে 
দেখতে পেতেন । অনেক সময় আমরা তার নিচে একটি গামলা রেখে দিতাম 
আর এমতাবস্থায় তিনি ছালাত আদায় করতেন’ ।** 


৬৬. বুখারী, হা/২০৩৫, অনুচ্ছেদ-৮, হ|/২০৩৮, ‘ইতিকাফ’ অধ্যায়, ‘ই‘তিকাফরত স্বামীর সঙ্গে 
স্ত্রীর দেখা করা’ অনুচ্ছেদ-১১; মুসলিম, হা/২১৭৫ ‘সালাম’ অধ্যায়, অনুচ্ছেদ-৯; আবূ দাউদ, 
হা/২৪৭০, ‘ছিয়াম’ অধ্যায়-৮, ‘ই‘তিকাফকারী তার প্রাকৃতিক প্রয়োজনে বাড়িতে প্রবেশ 
করবে’ অনুচ্ছেদ-৭৯; ইবনু মাজাহ, হা/১৭৭৯, ছিয়াম’ অধ্যায়-৭, অনুচ্ছেদ-৬৫ ৷ 

৬৭. মহিলাদের ই‘তিকাফের স্থান : যদি ফিতনার আশংকা না থাকে তাহলে স্বামীর অনুমতিক্ৰমে 
মহিলারা মসজিদে ইতিকাফ করবে (বুখারী হা/২০৩৩) ৷ আর যদি ফিতনার আশংকা থাকে 
তাহলে তারা ইতিকাফ করবে না (ফাতাওয়া উছায়মীন, ‘ছিয়াম’ অধ্যায়, প্রশ্নোত্তর নং ৪৬২; 
আশ-শারহুল মুমতি’ ৬/৫১০) ।-অনুবাদক 

৬৮. বুখারী, হা/২০৩৭, ‘ইতিকাফ’ অধ্যায়, ‘মুস্তাহাযা মহিলার ইতিকাফ করা’ অনুচ্ছেদ-১০; 
অন্য বর্ণনাটি সাঈদ ইবনে মানছুরের । যেমনটি ফাতহুল বারীতে (৪/২৮১) এসেছে। কিন্তু 
দারেমী (১/২২) তীর নাম যয়নাব বলেছেন। আল্লাহই সর্বাধিক অবগত । 


তিনি আরো বলেন, 2 2190 22% DS ey ale dl he NIN 
oa te Bf GEE 5 dl IU LE UU, ‘রাসূলুল্লাহ (ছাঃ) 
আমৃত্যু রামাযানের শেষ দশকে ইতিকাফ করতেন। তার মৃত্যুর পর তার 
স্ত্রীগণ ইতিকাফ করেছেন’ ।* 

স্ত্রী সহবাস করলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, 
‘তোমরা মসজিদসমূহে ই‘তিকাফরত অবস্থায় তাদের প্রতি সংগত হয়ো না’ 
(বাকারাহ ১৮৭)। 

ইবনু আব্বাস (রাঃ) বলেন, 863 47 ১) লে 3 
‘হই‘তিকাফকারী স্ত্রী-সহবাস করলে তার ইতিকাফ বাতিল হয়ে যাবে এবং 
তাকে নতুনভাবে ইতিকাফ শুরু করতে হবে’ ৷ 

নবী (ছাঃ) ও তার ছাহাবীগণ থেকে কিছু বর্ণিত না হওয়ার কারণে তার উপর 
কাফফারা বর্তাবে না। 


- LICH DA CHAS of psf Bsr) Ml DELL 


অনুবাদকের প্রকাশিত অন্যান্য গনহ্থু 
১. আরবী কথোপকথন 


২. ইসলামী পুনর্জাগরণ : পথ ও পদ্ধতি (অনুবাদ) 
মূল : শায়খ উছায়মীন 


৩. ইসলামের দৃষ্টিতে পরিবার ও পারিবারিক জীবন 
8. ইসলামে হাদীছের গুরুত্ব ও মর্যাদা (অনুবাদ) 
মূল : শায়খ আলবানী 
৫. সমাজ সংস্কারে নারীর ভূমিকা (অনুবাদ) 
মূল : শায়খ উছায়মী 


৬৯. বুখারী, হা/২০২৬, ‘ইতিকাফ’ অধ্যায়; মুসলিম, হা/১১৭২, ইতিকাফ’ অধ্যায় । 
৭০. মুছান্নাফ ইবনে আবী শায়বা ৩/৯২, হা/৯৭৭৩, ‘ছিয়াম’ অধ্যায়, অনুচ্ছেদ-৯২; মুছান্নাফ 
আব্দুর রায্যাক ৪/৩৬৩, হ৷/৮০৮১; ইরওয়াউল গালীল, হা/৯৭৬, সনদ ছহীহ । 


